আল-কুরআন ও তার সুমহান মর্যাদা 


[ বাংলা _ 961789] _ ০৩ ] 


চা] 
শাইখ আব্দুল আযীয ইবন আবদুল্লাহ আলে শাইখ 
গর্যান্ড মুফতি ও সর্বোচ্চ উলামা পরিষদ, 
ইলমী গবেষণা ও ফতোয়া বিভাগের প্রধান, সৌদি আরব 


অনুবাদ : আব্দুল্লাহ আল মামুন 


সম্পাদনা : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2014 - 1435 


7৮42৮]1 45353 0২) ১০4 ৮৬৫ 


( 211 4৮1) 


শৈ২। 14) ৩০ ০৯১৯১০1২৮৮৪ হজ 


১১) ১৪ ১০ %/১ ০৯1০ 


2014 - 1435 


আল-কুরআন ও এর সুমহান মর্যাদা 

সব প্রশংসা আল্লাহর, যিনি তাঁর বান্দার উপর কিতাব নাধিল 
করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেন নি। সরলরূপে; যাতে 
সে তাঁর পক্ষ থেকে কঠিন আযাব সম্পর্কে সতর্ক করে এবং 
সুসংবাদ দেয় সেসব মুমিনকে, যারা সৎকর্ম করে। নিশ্চয় তাদের 
জন্য রয়েছে উত্তম প্রতিদান, তারা তাতে অনন্তকাল অবস্থান করবে। 
আর যেন সতর্ক করে তাদেরকে যারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ 
করেছেন। 

আবারও প্রশংসা করছি সেই মহান আল্লাহর, যিনি তাঁর বান্দার উপর 
সত্য মিথ্যার পার্থক্যকারী মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেছেন, যা 
সৃষ্টিকুলের জন্য ভয় প্রদর্শনকারী। দরূদ ও সালাম আমাদের নবী 
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি হিদায়েত ও 
রহমত নিয়ে প্রেরিত হয়েছেন। তিনি সুসংবাদদাতা ও সতর্ককারী, 
আল্লাহর নির্দেশানুযায়ী তিনি তাঁর পথে আহবানকারী এবং 
আলোকোজ্জ্বল প্রদীপ, আল্লাহ তা'আলা তার উপর ও তার পরিবার 
অনুসরণকারী সকলের উপর সালাত প্রেরণ করুন। 

আল্লাহ তা'আলা তাঁর সৃষ্টিকুলের উপর বিশেষ করে মুমিনের উপর 
অনুগ্রহ দান করেছেন যে, তিনি তাদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু 


3 


আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি তার সাথে সর্বশ্রেষ্ঠ 
ও সর্বশেষ কিতাব অবতীর্ণ করেছেন, যা অন্যান্য সব কিতাবের 
রক্ষক। আল্লাহ তা'আলা বলেনঃ 
ভি 195 ৮5৭ ৩5 355 8 এ সু তা ও আও) 
রানি কামাল 
[)75:01১৯৮ 0] € 
“অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্ধহ করেছেন, যখন তিনি 
তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছেন, যে 
তাদের কাছে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তাদেরকে 
পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়। যদিও 
তারা ইতঃপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল।” [সুরা আলে-ইমরান: ১৬৪] 
সহীহ মুসলিমে এসেছে: ৃ 
০599 70 2405 28 (2 40455 ৪৪ (৯৬৩ ৩০৪৩৪ ৬০ 
43558825542 ৩৫৬৫ 33854954328 
8919 দি 28 এস ও 8 ৭5145 কত ০৩ পট 
০ ৬৭০৩৫৪৩৬০০৪ ১৬০ এরও ৬৬৬৪ 
57155 ২।84195 409 135158500৩৪ 
2১ ডি 9216৭ 4355 0$158 ১৩ 0 ৩৪৫ চা দি 
॥.....906809 ৫6508 20 21545 06 9৬19 


'আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর খুতবায় বলেছেন, জেনে রাখো, আমার রব আমাকে 
নির্দেশ দিয়েছেন, তোমরা যা কিছু জানো না তা যেন তোমাদেরকে 
শিখিয়ে দেই, যে ইলম আল্লাহ তা'আলা আমাকে আজ পর্যন্ত জানিয়ে 
দিয়েছেন। আল্লাহ তা'আলা বলেন, যেসব সম্পদ আমি আমার 
বান্দাহকে দান করেছি তা হালাল এবং নিশ্চয়ই আমি আমার সকল 
বান্দাহকে জন্মগতভাবেই নিষ্বলুষ তথা সরল সঠিক পথের অনুসারী 
করে সৃষ্টি করেছি। এরপরে শয়তান তাদের নিকট এসে তাদেরকে 
বিভ্রান্ত করে সঠিক পথ থেকে সরিয়ে দিয়েছে এবং আমি যা তাদের 
জন্য হালাল করেছি শয়তান তা তাদের উপর হারাম করে দিয়েছে। 
তদুপরি শয়তান আমার সাথে এমন কিছুকে শরীক করতে আদেশ 
দেয় যে সম্পর্কে আমি কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করি নি। আর 
আল্লাহ তা'আলা জমিনের অধিবাসীদের প্রতি দৃষ্টিপাত করে আরব 
অনারব সবার প্রতি (তাদের কার্যকলাপের কারণে) ক্রোধান্বিত 
হলেন। কেবল আহলে কিতাবের কিছু সংখ্যক লোক যারা সঠিক 
পথকে ধরে রেখেছে (তারা শ্রষ্টার রোষ থেকে রক্ষা পেলো)। আর 
আল্লাহ তা'আলা বলেন, নিশ্চয় আমি আপনাকে পরীক্ষা করা ও 
আপনার দ্বারা সৃষ্টিকুলকে পরীক্ষা করা এ দু'উদ্দেশ্যে আপনাকে 
জগতে প্রেরণ করেছি। এবং আমি আপনার উপর এমন কিতাব 


5 


নাধিল করেছি যা পানি ধুয়ে মুছে ফেলতে পারে না। তা আপনি 
শয়নে জাগরণে সর্বাবস্থায় তিলাওয়াত করতে পারেন :। 
এ কিতাব পূর্ববর্তী সব কিতাবের রক্ষাকারী । আল্লাহ তা'আলা বলেন, 
2255: ভা ৬ এও ও এ 6০০ ৬6 আআ ও) 
[5/:5-31] ধু 0) 
“আর আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি যথাযথভাবে, এর 
পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারীরূপে।” 
[সূরা আল-মায়েদা: ৪৮] 
অর্থাৎ এটি পূর্ববর্তী সব কিতাব থেকে সুউচু ও মর্যাদাবান। অন্যান্য 
কিতাবের রক্ষাকারী, ফয়সালাকারী, সাক্ষ্যদানকারী ও মূল্যায়ণকারী। 
আমানতদার ও নিরাপত্তাদাতা। সুতরাং যা কিছু কুরআনের সাথে 
সামঞ্জস্যপূর্ণ হবে তা সঠিক, আর যা কুরআনের সাথে বিরোধপূর্ণ 
হবে তা বাতিল। 
সব মুসলিমের অন্তরে আল কুরআনের রয়েছে বিশেষ মর্যাদা । এটি 
নিজেই মহিমান্বিত, সম্মানিত, মর্যাদাবান ও শক্তিশালী। 
আমরা এ পুস্তিকাতে ইশারা ইঙ্গিতে সংক্ষেপে এ বিষয়ে আলোকপাত 
করব। আশা করি আল্লাহ তা'আলা এর দ্বারা আমাদেরকে উপকৃত 
করবেন, সম্মানিত পাঠক পাঠিকাগণ ও যার কাছে এ বাণী পৌঁছবে 


1 মুসলিম, হাদীস নং ২৮৬৫ । 


সকলেই উপকৃত হবেন। নিশ্চয় আল্লাহ তা'আলা সর্বশ্রোতা ও দো'আ 
কবুলকারী। 
আল্লাহর সাহায্য সহযোগিতায় শুরু করছি: 
35) (আল কুরআন) শব্দটি 1, মূলধাতুর মাসদার। এ শব্দ থেকেই 
আল্লাহর বাণী: 
এ এ 3163 ৪০49 2 25519 43926 ৬৫৩৪ ৩581) 

[৭ ০%:22৩2)1] 8 0 
“এর সংরক্ষণ ও পাঠ আমাদেরই দায়িত্ব। অতঃপর আমরা যখন তা 
পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন৷ এরপর বিশদ 
বর্ণনা আমারই দায়িত্ব”। [সুরা আল-কিয়ামাহ: ১৭-১৮] 
পঠিত বাক্যকে কুরআন বলা হয়, যেমন আল্লাহ তা'আলার নিম্োক্ত 
বাণী: 
[৭:০০] ৪ জগ এত ও 45 ৩০ ওটা ৩) 
“অতএব, যখন আপনি কুরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান 
থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন।” [সুরা আন-নাহল: ৯৮] 
আল-কুরআন প্রকৃতভাবেই আল্লাহর বাণী, এর শব্দাবলী ও অর্থও 
আল্লাহ তা'আলার তরফ থেকেই এসেছে। তিনি তা তাঁর বান্দা 
মুহাম্মদ ইবন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী 
আকারে নাযিল করেছেন। 
এটা নাধিলকৃত কিন্তু মাখলুক নয়। আল্লাহ তা'আলা বলেন, 

? 


[১:০০] 0৮5৩1 ০2১2 এ ও ততো 2৩) 
“কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ 
থেকে ।” [সুরা আয-যুমার: ১] 
[১0:0০] € ও) ৩59 ৩ ০৪:৩9) 46) 
“বলুন, একে পবিত্র ফেরেশতা আপনার রবের পক্ষ থেকে নাযিল 
করেছেন” । [সুরা আন-নাহল: ১০২] 

[ঘ 9:১৩] ধ 0৮20৯] এম ও৪ ভা ১৩০০) 
“হামীম। কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি 
পরাক্রমশালী, সর্বজ্ঞ”। [সুরা গাফির: ১-২] 

[ৎ:০4-23] ধর টে ৮৯9 ০ ও 2৩) 
“এটা অবতীর্ণ পরম করুণাময়, দয়ালুর পক্ষ থেকে”। [সূরা 
ফুসসিলাত: ২] 
০] বউ ১০০৩ 2০55 ৬৩৩ ৬6 ঞা এ এ 235 উট 
[১5 
আপনি তা মানুষের কাছে পাঠ করতে পারেন ধীরে ধীরে এবং 
আমরা তা নাধিল করেছি যথাযথভাবে ।” [সুরা বনী ইসরাঈল: ১০৬] 
এ ব্যাপারে অনেক আয়াত রয়েছে। উম্মতের সকল উলামা কিরাম এ 
মতের উপর এঁকমত্য পোষণ করেছে। 


আল্লাহ তা'আলা এ কিতাবকে বিভিন্ন নামে নামকরণ করেছেন। 
আবার তিনি সেটাকে নানা বিশেষণে বিশেষিত করেছেন । এর দ্বারাই 
এ কিতাবের সুমহান সম্মান ও মর্যাদা প্রমাণিত হয়। কুরআনের 
নামসমূহের মধ্যে অন্যতম হচ্ছে: আল কুরআন, আল-ফুরকান, আল- 
কিতাব, আল-হুদা (হিদায়েতের পথ প্রদর্শনকারী), নূর (আলো), 
শিফা (আরোগ্যকারী), বায়ান (বর্ণনাকারী) মাও'য়েযা (সুপদেশ), 
রহমত, বাসায়ের (অন্তর্দৃষ্টি দানকারী), বালাগ (প্রজ্ঞাপন), আরবী, 
মুবীন (স্পষ্টকারী), কারীম (অতি সম্মানিত), আযীম (মহান), মাজীদ 
(সম্মানিত), মুবারক (বরকতময়), তানযীল (অবতীর্ণ), সিরাতুম- 
মুসতাকিম (সরল সঠিক পথ), যিকরুল হাকীম (প্রজ্ঞাময় বাণী), 
হাবলুল্লাহ (আল্লাহর রশি), যিকরা (উপদেশ), তাষকিরা (স্মেরণিকা), 
বুশরা (সুসংবাদ), পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী, পূর্ববর্তী 
কিতাবের রক্ষাকারী, মাসানী, সব বিষয়ের ব্যাখ্যাকারী, সব বিষয়ের 
বর্ণনাকারী, সন্দেহাতীত ও বক্রহীন কিতাব ইত্যাদি নামে পরিচিত। 
এ ব্যাপারে আল্লাহ তা'আলা বলেনঃ 
০ 
চলে।”[ সূরা যুমার:২৮] 
[:3 21] বধ ৯১:০০ 38206 ও এ 


অবতীর্ণ করেছেন।” [সুরা আল-ফুরকান: ১] 

[ঘ ৭০৮] 9 ৩৬ এ ৪৪ ক ১ কন লা 
“আলিফ লাম মীম, এ সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই। পথ 
প্রদর্শনকারী মুত্তাকীদের জন্য।” [সুরা আল-বাকারা: ১-২] 
৩৩০০১ এ ৩১৬ এপ$ ৬ এসি এ ৬০৮০ 5৩৩৪ ৬৪০৪) 

[৭+ 2১৪৭] ত্র 20 55349 ৩৩৯ %5 
“আপনি বলে দিন, যে কেউ জিবরাঈলের শত্রু হয়-যেহেতু তিনি 
আল্লাহর আদেশে এ কালাম আপনার অন্তরে নাযিল করেছেন, যা 
সত্যায়নকারী তাদের সম্মুখস্থ কালামের এবং মুমিনদের জন্য 
পথপ্রদর্শক ও সুসংবাদদাতা ।” [সুরা বাকারা: ৯৭] 

[০১:৩০-০ 0] ৪৮512 তএখা ৩৪ এড 2 ৩০১১ 
এটা তো তা-ই যা আমরা আপনাকে পড়ে শুনাই, আয়াত এবং 
প্রজ্ঞাময় যিকির থেকে ।” [সুরা আলে-ইমরান: ৫৮] 

ও ৩৪৪1৯ এ) এস: ৬৪ ১৪৫০৬ ও ও 

[145:০৮11] 
“হে লোকসকল, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট 
দলীল-প্রমাণাদি পৌঁছে গেছে। আর আমরা তোমাদের প্রতি প্রকৃষ্ট 
আলো অবতীর্ণ করেছি।” [সূরা আন-নিসা: ১৭৪] 


10 


৩৩০ ১১-এা ও এ 29 2 ০৪ 5575 ও এরা) 
[০৭০১৯ ধর ৩৩০০] ২5 
থেকে উপদেশবাণী এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও 


রহমত মুসলিমদের জন্য।” [সুরা ইউনুস: ৫৭] 
3912 ও এতো 5 ও ভু) এ ওহী ও 6 
[৭:7০] 8105৫617748 ৫ ০০০৬০] 
“নিশ্চয় এ কুরআন প্রদর্শন করে সর্বাধিক সরল পথের দিকে এবং 
সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্যে রয়েছে 
মহা পুরস্কার।” [সুরা বনী ইসরাঈল: ৯] 
আল্লাহ তা'আলা বলেন, 
5০ এ 065 শব এক নু একতা ৯৪ এ এ জযঞ্িএএটি 
52128 ৩০৪০ 595 একা একতা 9 ধর ৩০০৪৩ 
[৭ 9:54] ধ ট 32 
“সব প্রশংসা আল্লাহর, যিনি তাঁর বান্দার উপর কিতাব নাযিল 
করেছেন এবং তাতে রাখেন নি কোনো বক্রতা। সরলরূপে, যাতে 
সে তাঁর পক্ষ থেকে কঠিন আযাব সম্পর্কে সতর্ক করে এবং 
সুসংবাদ দেয়, সেসব মুমিনকে, যারা সৎকর্ম করে, নিশ্চয় তাদের 
জন্য রয়েছে উত্তম প্রতিদান।” [সূরা কাহাফ, আয়াত ১-২] 


£২ 52 


৮81, 
11] 


“বরং এটা মহান কুরআন, লওহে মাহফুষে লিপিবদ্ধ” । [সূরা বুরূজ, 
আয়াত ২১-২২] 
ও ৩০৪০] 31545 ২ $ ১১৩৩ ভঞ্ ও 9 25৫ ৩৪ সূ) 
[/. 24310] ৭ & ৩১৮৬৭ ৩৩৪ ৩2 

“নিশ্চয় এটা সম্মানিত কুরআন, যা আছে এক গোপন কিতাবে, যারা 
পাক-পবিভ্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না, এটা 
সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ ।” [সূরা ওয়াক্কি'আ, আয়াত 
৭৭-৮০] 
এগুলো ছাড়াও আরো অনেক আয়াতে এই মহাগ্রন্থের নানা নাম ও 
গুণাবলীর কথা উল্লেখ হয়েছে, যা এর সুমহান মর্যাদা, সর্বোচ্চ 
সম্মানের প্রমাণিত হয়। কেনইবা হবে না? এর কথক হলেন স্বয়ং 
মহান আল্লাহ রাব্বুল আলামীন, যিনি গোপন ও প্রকাশ্য সব বিষয়ের 
সর্বজ্ঞানী। তিনি বলেনঃ 
৩০৫182525৬5 445 জরা চিক ৬ যাও এসি) 

[৪:১৮] € 35৩ 5১৪ থা ও 401 44০ ০৩৪ 
“পৃথিবীতে যত বৃক্ষ আছে, সবই যদি কলম হয় এবং সমুদ্রের 
সাথেও সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, তবুও তাঁর বাক্যাবলী লিখে 
শেষ করা যাবে না। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়”। [সূরা 
লোকমান, আয়াত ২৭] 

[9:০৮] € 9 ৩১৬০৮০০৫  য়া এ ৩ 


12 


“নিশ্চয় আমরা স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমরা 
নিজেই এর সংরক্ষক”। [সুরা হিজর, আয়াত ৯] 
এখানে উল্লেখযোগ্য যে, কুরআনের যে সব নাম বা সিফাত রয়েছে 
তার প্রত্যেকটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। আলোচনা অতিদীর্ঘ 
হওয়ার ভয় না হলে বাকী নামসমূহ বিস্তারিতভাবে এখানে আলোচনা 
করতাম। এ সম্মানিত কিতাবের সবচেয়ে বড় মহত্ব হলো এর 
সংরক্ষণের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামীন নিজেই 
নিয়েছেন। কোনো সৃষ্ট জীবের কাছে এর হিফাযতের দায়িত্ব দেননি। 
আল্লাহ তা'আলা বলেন, 

[৫৭ ৭1:02/0] ধৃ ও ৯৮৫৪ 2 ও 0 এলি 56 % ড) 
“বরং এটা মহান কুরআন, লওহে মাহফুষে লিপিবদ্ধ”। [সূরা বুরুজ, 
আয়াত ২১-২২] 
ইবনুল কাইয়্যেম রহ.) বলেছেন: আল্লাহ তা'আলা নিন্মোক্ত আয়াতে 

[৫6 £৫1:09/11] বৃ ও ৯১: 0 ও 0 এ 585) 
“আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই 
এর সংরক্ষক।” [সুরা হিজর, আয়াত ৯] কুরআনের সংরক্ষণ ও 
সূরায়ে বুরুজে সংরক্ষণের জায়গা সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ 
তা'আলা কুরআনকে কোনো ধরণের সংযোজন ও বিয়োজন থেকে 
মুক্ত রেখেছেন, এর অর্থ বিকৃতি, শব্দ পরিবর্তন ও সংরক্ষণ 


13 


করেছেন। এর হরফসমূহ সব ধরণের বাড়ানো বা কমানো থেকে 
এবং অর্থসমূহ বিকৃতি ও পরিবর্তন থেকে হেফাযত করেছেন। 
আল্লাহর কিতাব আল কুরআন সব ফিতনা ফাসাদ থেকে মুক্ত, তা 
মুমিনের নিত্যসঙ্গী, অন্তরের আলো, হৃদয়ের বসন্ত, দুঃশ্চন্তা দুর্ভাবনা 
দূরকারী। আল্লাহর কিতাৰ আমাদের পূর্ববর্তীদের ও পরবর্তীদের 
সংবাদদাতা, পরস্পরের মাঝে ফয়সালাকারী। তা চিরন্তন ফয়সালা, 
কোনোরূপ হাসি তামাশার জিনিস নয়। যেসব আল্লাহদ্ৰোহীরা তাকে 
ত্যাগ করেছে আল্লাহ তার প্রতিশোধ নিয়েছেন, কেউ তাকে বাদ 
দিয়ে অন্য কোথাও হিদায়াত অন্বেষণ করলে আল্লাহ তা'আলা তাকে 
পথত্রষ্ট করেছেন, তা আল্লাহ তা'আলার শক্ত রজ্জব, প্রজ্ঞাময় 
উপদেশবাণী, সরল সঠিক পথ, যা কখনো পথভ্রষ্ট করে না, কাউকে 
দ্বিধা সংকোচে ফেলে না, উলামায়ে কিরামগণ কখনো এর মহাজ্ঞান 
বিজ্ঞান অর্জনে পরিতুষ্ট হতে পারবে না (তারা আরো বেশি বেশি 
অর্জন করতে চাইবে), অধিক উত্তর প্রদানের পরও তা পুরাতন হয় 
না। এর বিস্ময় শেষ হবার নয়, এর উপদেশ চিরত্তন। তা জ্বীন 
সম্প্রদায়কে বিরত রাখতে পারেনি যখন তারা এর তিলাওয়াত শ্রবন 
করেছিল, তখন তারা বলেছিল, 

[৭:১4] 3 0 (2০628 ৩০০1 
“আমরা (জ্বিন জাতি) বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি।” [সুরা আল 
জিন: ১] 


14 


৬০০৪৪ ৩০৬। 805540580০4 4৮5 ও ৪৪০ এ ৬০ 
(35435 ও 9৫৩ 2৩ এ ওন এ ৩৩এখু ওওচডাক্ 
(23201 (86025854153 8920 বু) 1 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা “আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রত্যেক নবীকে তাঁর 
পূর্ববর্তী নবীদের প্রায় অনুরূপ মু'জিযা দেওয়া হয়েছিল। অতঃপর 
লোকেরা তাঁর উপর ঈমান এনেছে। কিন্তু আমাকে যে মু'জিযা 
দেওয়া হয়েছে তা হলো অহী (আল কুরআন), যা আল্লাহ তা'আলা 
আমার উপর নাযিল করেছেন। আমি আশা করি কিয়ামতের দিবসে 
তাঁদের অনুসারীদের তুলনায় আমার অনুসারীর সংখ্যা সর্বাধিক 
হবে।”? 
কুরআনের শব্দ ও বর্ণনার অলৌকিকতা: 
আল্লাহ তা'আলা কুরআনের শব্দ ও বর্ণনার বিস্ময়করতা সম্পর্কে 
বলেন, 
23 -5056 ৩৪ 6৮3196 ৩৮৩ এ এ ও ও ও ও ৩) 
[ঘা : ১১৭1] ধ € 93১৯০ 2৫ ৩) 4039১ ৩2 ৮ম 
“এতদসম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমরা 
আমাদের বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মত একটি সুরা 


! বুখারী, হাদীস নং ৪৯৮১ ও মুসলিম, হাদীস নং ১৫২। 
15 


রচনা করে নিয়ে এস আর তোমাদের সেসব সাহায্যকারীদেরকে 
সঙ্গে নাও-এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।” 
[সূরা আল-বাকারা: ২৩] 
কুরআনের তিলাওয়াত ও পাঠের ক্ষেত্রে অলৌকিকতাঃ 

[3:০০] € ৪১০54৩০৬2৩5 55৯ 
“আমি কুরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে । অতএব, কোন 
চিন্তাশীল আছে কি?”। [সূরা ক্কামার, আয়াত ১৭] 
আমরা উপদেশ গ্রহণ করতে পারি, 
৩০৬ ৩1909520155 ৩2108575০2৬ ওএ৪ ০৫৬৪) 

[:--ই] ধ 5820 ৩০৪৩ ৩৪ 

“আমরা আপনার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি, যেমনিভাবে 
আমরা এ কুরআন আপনার নিকট অবতীর্ণ করেছি। আপনি এর 
আগে অবশ্যই এ ব্যাপারে অনবহিতদের অন্তর্ভূক্ত ছিলেন।” [সূরা 
ইউসুফ : ৩] 
আল্লাহ তা'আলা আরো বলেনঃ 
১০ ৬০ ০ 3৫5 ভা ১35 (কি ও ৩6 ৩৯ 
€ $ 9১:58 2720 255 এ জে কু ৮৪5 ৫ ৫ ওক 9৯০৪ 


[1:২9] 


16 


এটা কোনো মনগড়া কথা নয়, কিন্তু যারা ঈমান আনয়ণ করে 

তাদের জন্যে পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ 

রহমত ও হেদায়াত।” [সূরা ইউসুফ: ১১১] 

কুরআনে কারীমে আকীদা ও ধর্মীয় যে সব বিধিবিধান রয়েছে তার 

অলৌকিকতা: 

আর তা এ জন্য যে, যাতে আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ 

তা'আলা এসম্পর্কে বলেন, 

2 ৩৯৪ ১৮৮ এ! 5181 ৩5 এঞরা 69 এ আচ এও আট 
[1:2১] 0১45471৭৮০৪ 

“আলিফ-লাম-রা; এটি একটি গ্রন্থ, যা আমি আপনার প্রতি নাযিল 

করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের 

করে আনেন-পরাক্রান্ত, প্রশংসার যোগ্য রবের নির্দেশে তাঁরই পথের 

দিকে ।” [সুরা ইবরাহীম: ১] 

৪ ৩০৯১4 ৬785 ই ০ ৪৬৪ ৮0 ভে অত আত অঃ) 

[/৭ :1০]1] 

“আমরা আপনার প্রতি গ্রন্থ নাযিল করেছি যেটি এমন যে তা 

প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলিমদের 

জন্যে সুসংবাদ ।” [সুরা নাহল, আয়াত ৮৯] 

[৭:০১] 4৩ ঠা 8০৬ ১০০ ৬0 তা এরও) 


17 


“আমরা আপনার প্রতি এ কিতাব যথার্থরূপে নাযিল করেছি। 
অতএব, আপনি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করুন ।” [সূরা যুমার, 
আয়াত ২] 
১] ধ $ 6১৮ এলি সিট গে 2৩ বগা এ 5) 
[১০০ 
“এটি এমন একটি গ্রন্থ, যা আমরা অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়, 
অতএব, তোমরা এর অনুসরণ কর এবং তার তাকওয়া অবলম্বন 
কর, যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও ।” [সুরা আন*'আম, আয়াত ১৫৫] 
কুরআনে কারীমে গায়েবী বিষয় সম্পর্কে যা এসেছে সেগুলোও 
অলৌকিক । যাতে আমরা ঈমান আনি ও আত্মসমর্পন করি: আল্লাহ 
তা'আলা বলেন, 
৩3 9558 জয়া ও এক এ 2৪ এ ২ এ ৮5৪51) 
ঢা ০2৮] ধর 3 ৩১৯২ ০8995 চিএ ৩৯৯ 
“আলিফ লাম মীম। এ সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই। 
পথ প্রদর্শনকারী মুত্তাকীদের জন্য। যারা গায়েবের উপর ঈমান 
আনে, সালাত প্রতিষ্ঠা করে। আর আমরা তাদেরকে যে রিযিক দান 
করেছি তা থেকে ব্যয় করে ।” [সুরা আল-বাকারাহ, আয়াত ১-৩] 
মহাগ্রন্থ আল কুরআন নবীজির নবুওয়াত লাভের শুরু থেকে 
কিয়ামত পর্যন্ত একটি স্পষ্ট নিদর্শন ও অকাট্য প্রমাণ, আল্লাহ 
তা'আলা সকল অধিকতর শুদ্ধভাষীদেরকে চ্যালেঞ্জ করছেন (এর 


18 


অনুরূপ কিছু বানাতে), বরং তিনি জীন ও ইনসান সকলকে চ্যালেঞ্জ 
করেছেন, কিন্তু সকলেই অক্ষম ও ব্যর্থ হয়েছে। আল্লাহ তা'আলা 
বলেনঃ 
59 4 ওরা ৪ 91৪ এড ভট এট একা ০০৫) 
[//২:০/-31] বৃ 1785 ০52০ 8০ ৩৫ 25 ০939 
“বলুন, যদি মানব ও জ্বিন এই কুরআনের অনুরূপ রচনা করে 
আনয়নের জন্যে জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী হয়; 
তবুও তারা কখনও এর অনুরূপ রচনা করে আনতে পারবে 
না।” [সূরা বনী ইসরাঈল, আয়াত ৮৮] 
আল্লাহ তা'আলা এর দ্বারা আমাদের নবীজীকে অনুগ্হহ করেছেন। 
আল্লাহ তা'আলা বলেন, 

[৮:০০] ৭ ৪.০ 55টি এ৬না ৬5 ৩০ এছ ৯ 
“আমি আপনাকে সাতটি বার বার পঠিতব্য আয়াত এবং মহান 
কুরআন দিয়েছি।” [সূরা হিজর, আয়াত ৮৭] 
তা সরল সঠিক পথ ও বিশুদ্ধ পদ্ধতির সন্ধান দেয়, আল্লাহ তা'আলা 
বলেনঃ 

[৭:1/-31] 9 9 ও 21 ৩১৩ 9215৩] 
“এই কুরআন এমন পথ প্রদর্শন করে, যা সর্বাধিক সরল ।” [সূরা 
বনী ইসরাঈল, আয়াত ৯] 


19 


এছাড়াও এ কিতাবের তিলাওয়াতকারীর জন্য রয়েছে অসংখ্য 
সাওয়াব ও মহাপ্রতিদান। আল্লাহ তা'আলা বলেনঃ 
95515518350 55859785 ১৮৬5 এ এ ৩৪ এত) 


2455 


৮৪০08355০55 1%1522 8555 ০ চিজ ৫৮9 
[৮ 4৭:০৮] ধর 595 
“যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে এবং আমরা 
যা দিয়েছি, তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন 
ব্যবসা আশা করে, যাতে কখনও লোকসান হবে না। পরিণামে 
তাদেরকে আল্লাহ তাদের সওয়াব পুরোপুরি দিবেন এবং নিজ 
অনুগ্রহে আরও বেশী দিবেন। নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল, অতীব 
গুণগ্রাহী।” [সুরা ফাতির, আয়াত ২৯-৩০] 
0:0৩ 55 ভি 29 ৫০ পা ০৪ 7৮৮০ এ৪। ৬৯১৮ ৮০ ৩৭ ০০ 
০। ৪৩3%2012ড% 83 0520 8) 0 620 9 ২ 
113 উর) 933 59৩0 হা ৭ ডা 282 % পি &&। ও 4455 
ইবন উমর রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, “দুর্টি ব্যাপারে ছাড়া ঈর্ষা পোষণ করা 
যায় না। একটি হলো এমন ব্যক্তি যাকে আল্লাহ কুরআনের জ্ঞান দান 
করেছেন, সে তদনুযায়ী রাত-দিন আমল করে । আরেক ব্যক্তি হলো 


20 


যাকে আল্লাহ অর্থ-সম্পদ দান করেছেন, সে রাত-দিন তা আল্লাহর 
পথে ব্যয় করে।”! 
094৫5 2 (540 4৮5 0৬ ৬৪-০৮ 4।৬৯৯ 7৯৮৩৪ ০ 
২1১93496535 8:49 এ পু এ॥ ৮৩ ৪৬০৩০ 
1১১০-৮৭-১৪ 
ইবন মাসউদ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি আল্লাহ তা'আলার 
কিতাবের একটি হরফ পাঠ করবে তার জন্য একটি নেকী, আর 
একটি নেকী দশ গুণ হবে। আমি এ কথা বলব না যে, আলিফ লাম 
মীম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং 
মীম একটি হরফ ।”£ 
কুরআন ধারণকারী দুনিয়া ও আখেরাত উভয় জাহানেই সম্মানিত ও 
অগ্রগামী, 
0 7২49 ৭৪৩ 4 এ এই॥ 0৮5 এ ৬৯১ ০১৬৪ ০৯ ০০৮ ৩ 
ডাক ৬৩ এটা 3১8015৪৬5 এ ও 
উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহ তা'আলা এ কিতাবের 


1 বুখারী, হাদীস নং ৭৫২৯, মুসলিম, হাদীস নং ৮১৫। 


£ তিরমিযী, হাদীস নং ২৯১০। 
2] 


(কুরআন) দ্বারা এক সম্প্রদায়কে সম্মানিত করেন, আর অন্য 
সম্প্রদায়কে অপদস্থ করেন।”? 
401 ১০- 40 ০৯৯) 91 ৮০ 40) ০১7 ৬১ 20১5031১০ ৬০ 
1401 ৩০55390৩৩০১ ৪৭ 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “জাতির নেতৃত্ব সে 
ব্যক্তি দিবে যে আল্লাহর কিতাব অধিক পাঠ করে (আল্লাহর কিতাব 
সম্পর্কে সর্বাধিক জ্ঞাত)।” 
551959722১৬ ০৬০৮2520 96৮৮০ 48৯১ ০৩০ ৪৪০৪১ 
6৩2 9 1৯৫ চন 
ইবন আব্বাস রাদিয়াল্লাহু “আনহুমা বলেন, “ক্ারীগণই (আলিমগণ) 
উমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ মজলিশে সভাসদ ও পরামর্শদাতা 
ছিলেন, চাই তারা বয়ঃবৃদ্ধ হোক কিংবা যুবক।”ঃ 
১৪ 8৮ 5 পুতি 29 ৬০ পর 4৮ ৫6 এ ও ০০ এড 
৬79 4 এ) 2৪ 0০0 ৬০০৪ পা] হা এ 0951 এ ৩৭৯] 
(০৭। 35101 ১ 09519 44০ 


মুসলিম, হাদীস নং ৮১৭। 
£ মুসলিম, হাদীস নং ৬৭৩। 


২ সহীহ বুখারী, হাদীস নং ৭২৮৬ 
22 


আবু মুসা আশ'আরী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহকে যথাযথ সম্মান 
ও মর্যাদা দেওয়া হয়, যখন কেউ শুভ্র কেশধারী (বয়স্ক) মুসলিমকে 
সম্মানিত করে, অনুরূপভাবে যখন কেউ কুরআনের এমন হাফেযকে 
যে সম্মান করে, যে কুরআন নিয়ে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি কোনোটাই 
করে না। তদ্রাপ যখন কেউ ন্যায়পরায়ণ ক্ষমতাশীনকে সম্মান 
প্রদর্শন করবে ।”! 
4৩০ 40 4৯481 0৯) ৭৪:0৩ ৩ এ ৪৯)- ৬০০৪৭ ৮০ 3০ 
559 ৩2559483891 ৬৫ ও চি ও 00৪০ 05৪ 
94555 655951454 ১8) চিএ ও ০০0০5 ক 
1 
25569 ও ০৫ ৪ এ ডা) 9৭ এ 9০ 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কুরআন তিলাওয়াতকারী 
মুমিনের উদাহরণ (উতরুজ্জা তথা) জাম্বীর ফলের মতন, এর গন্ধ 
ও স্বাদ দু'টোই সুস্বাদু । আর যে মুপমিন কুরআন তিলাওয়াত করে না 
তার উদাহরণ খেজুরের মত, যার সুগন্ধ না থাকলেও স্বাদ মিষ্ট। 
কুরআন তিলাওয়াতকারী মুনাফিকের উদাহরণ হলো সুগন্ধি ফুলের 


! আবু দাউদ, হাদীস নং ৪৮৪৩। 
23 


ন্যায়, এর গন্ধ খুবই সৌরভময়, কিন্তু স্বাদ তিক্ত । আর যে মুনাফিক 
কুরআন তিলাওয়াত করে না তার উদাহরণ হলো হানযালা (লেবু 
জাতীয় ফল) ফলের মত, তার কোনো গন্ধ নেই, আর এর স্বাদ হলো 
তিক্ত |”! 

এ হলো দুনিয়ার প্রতিদান, আর কুরআন অনুযায়ী আমল করলে 
আখেরাতে রয়েছে মহাপ্রতিদান। 

2.2 €5 01৯03 ১৯2. দর 3 4 ০ এ এ টি 0:4৬ 255 ১০ 


্ টি 52০ 98 এ ৫2959 058) 8; ওঞ) 521 21051 2080 
1341 


আয়েশা রাদিয়াল্লাহু “আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, “কুরআন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি সে সব 
ফেরেশতাদের সাথে থাকবে যারা আল্লাহর অনুগত, মর্যাদাবান ও 
লেখক । আর যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তার জন্য কষ্টকর 
হওয়া সত্বেও বারবার পড়ে সে ব্যক্তির জন্য রয়েছে দুটি পুরস্কার 1” 
425 29142401155 ৬৪০০৩ -০ এ॥ ৪৯৮ খু দন ০৪ 

(4০০৭ ৩৪ এ। 0 98 এ তা] 9। 4545 
টির রাজিরর তত ানি 
বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে 


! বুখারী, হাদীস নং ৫৪২৭ ও মুসলিম, হাদীস নং ৭৯৭। 


? মুসলিম, হাদীস নং ৭৯৮। 
24 


তার তার তিলাওয়াতকারীর জন্য শাফায়াতকারী হিসেবে আসবে ।”: 
কুরআন ধারণকারীগণ আখেরাতের মনজিলে অগ্রাধিকারপ্রাপ্য। 
যেমন হাদীসে এসেছে, 
96548814540 455 07085 20 9৪ 413459৮৮৩০ 
(31418450৫০9 ৪ 9 ১০ পু ৬৪ 929 4 
১০৩। 3455812৯০৮1 এ 4 চা 19৬ 4৫058) 
জাবের ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদগণের দু" দু" 
জনকে একই কাপড়ে (কবরে) একত্র করতেন। অতঃপর জিজ্ঞেস 
করতেন, তাঁদের উভয়ের মধ্যে কে কুরআন সম্পর্কে অধিক জ্ঞাত? 
দু'জনের মধ্যে এক জনের দিকে ইশারা কর হলে তাকে কবরে 
আগে রাখতেন। £ 
কুরআন ধারণকারীর কাছে যে পরিমাণ কুরআন রয়েছে সে অনুযায়ী 
জান্নাতের উচ্চ আসনে সমাসীন হবেন। 
0৩ 7০০ 4৪৩ এড একি এন 914০ 48) ৬০১ _ এআ শে ০০ 
ওএঠ০64241905৩8 ৩৫ 05 ৪05 আ্। ৩৯০৫৩। 


558 2 ০ 


1 মুসলিম, হাদীস নং ৮০৪। 


2 বুখারী, হাদীস নং ১৩৪৩। 
25 


আবু উমামা আল-বাহেলী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “কুরআন বহনকারীকে 
কিয়ামতের দিনে বলা হবে তুমি কুরআন পড়তে থাক এবং উপরে 
তারলীলসহকারে তিলাওয়াত করতে । কেননা তোমার সর্বশেষ আসন 
হবে সেখানে তোমার আয়াত তিলাওয়াত শেষ হবে ।”? 
নিঃসন্দেহে কুরআনের সংরক্ষণের এতো গুরুত্ব এর বিশেষ মর্যাদার 
জন্যই, কেননা এর তিলাওয়াতে রয়েছে অপরিসীম প্রতিদান। 
পূর্ববর্তী কিতাবসমূহে এ উম্মতের গুণাবলী হিসেবে উল্লেখ ছিল যে, 
আল্লাহ তা'আলা তাদের (এ উম্মতের) কিতাব মানুষের অন্তরে 
সংরক্ষিত রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন, 
এব 9 95 এ 3 5 ০১ 4৪ ৩৪ তিও এ ৩) 
2 ০ তা চি জা ১১২ ও ৩৩৩ ৪০5 % 9৪ 59৮: 
[5৭ /:-১%৩০০]] ধ 3) 95:181131905 
“আর আপনি তো এর পূর্বে কোনো কিতাব তিলাওয়াত করেন নি 
এবং আপনার নিজের হাতে তা লিখেন নি যে, বাতিলপন্থীরা এতে 
সন্দেহ পোষণ করবে । বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তাদের 
অন্তরে তা সুস্পষ্ট নিদর্শন। আর যালিমরা ছাড়া আমার 


1 আবু দাউদ, হাদীস নং ১৪৬৪ ও তিরমিযী, হাদীস নং ২৯১৪। 
26 


আয়াতসমূহকে কেউ অস্বীকার করে না।” [সুরা আল-'আনকাবৃত, 
আয়াত ৪৮-৪৯] 
আল্লাহ তা'আলা এখানে ঘোষণা দিয়েছেন যে, তিনি এ কুরআন 
উলামাদের অন্তরে সংরক্ষিত রেখেছেন, নিন্মোক্ত হাদীসে কুদসীতে 
এর প্রমাণ মিলে, 


ও আপনার দ্বারা সৃষ্টিকুলকে পরীক্ষা করা এ দুণ্উদ্দেশ্যে আপনাকে 
জগতে প্রেরণ করেছি এবং আমি আপনার উপর এমন কিতাব 
নাযিল করেছি যা পানি ধুয়ে মুছে ফেলতে পারে না” !। 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কুরআনের কিছুই মুখস্থ 
করেনি তাকে বিরান (ধ্বংস প্রাপ্ত) ঘরের সাথে তুলনা করেছেন। 
০09 4০ 4। 4৬০১০ 4৬ 20৩৮৬৩4০৯১৭ ০০৬০ ৩৪০০ 
.৫০১। 51 0) 88858121 এ ৩) 
ইবন আব্বাস রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যার অন্তরে 
কুরআনের কিছুই নেই তা একটা বিরান (ধ্বংস প্রাপ্ত) ঘরের মত।”£ 


! মুসলিম, হাদীস নং ২৮৬৫। 
£ তিরমিযী, হাদীস নং ২৯১৩। 
27 


আমরা ইতিপূর্বে কুরআনের ধারণকারীর সম্মান ও মর্যাদার ব্যাপারে 

কতিপয় হাদীস উল্লেখ করেছি। 

মুসলিমের জন্য কুরআন মুখস্থ করা যুস্তাহাব, তবে ইবাদত সহীহ 

হওয়ার জন্য যে টুকু দরকার সে পরিমাণ মুখস্থ করা ফরয। 

ইবন তাইমিয়্যাহ রহ. বলেন, “পুরা কুরআন মুখস্থ করা, সব অর্থ 

বুঝা, এবং সব হাদীস জানা প্রত্যেক মুসমানের জন্য ওয়াজিব নয়। 

কিন্তু নিত্য প্রয়োজনীয় পরিমাণ হিফয করা, অর্থ বুঝা ও হাদীস 

জানা ফরয”। 

কুরআন তিলাওয়াতকারী ও হিফযকারীকে কতিপয় বিষয় গুরুত্ব 

সহকারে খেয়াল রাখা উচিত: 

প্রথমত: সে যে কাজ করছে সে কাজে একমাত্র আল্লাহর জন্যই নিষ্ঠা 

সহকারে হওয়া, তাতে দুনিয়ার কোনো স্বার্থ না থাকা, কেননা আল্লাহ 

তা'আলা বলেছেন: 

69 5 ৩5 ডে গে) 5 ৪5১5 ভা তত্র 2 5৫০) 

195০5 -525ঠঞা সচখা ও ওক জর্জ আস ও ৩১০ 
[১৩-১৭১৯] % ও 3১25319৫ ৫4৮5 ৬৪ 

“যে ব্যক্তি দুনিয়ার জীবন ও তার জৌলুস কামনা করে, আমরা 

সেখানে তাদেরকে তাদের আমলের ফল পুরোপুরি দিয়ে দেই এবং 

সেখানে তাদেরকে কম দেয়া হবে না। এরাই তারা, আখিরাতে 

যাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নেই এবং তারা সেখানে যা 


28 


করে তা বরবাদ হয়ে যাবে আর তারা যা করত, তা সম্পূর্ণ বাতিল ।” 
[সূরা হুদ, আয়াত ১৫-১৬] 
ঠা ৩৮ 459 ৩6 ৩29 4235০ ও এয 3 খু ৩০ 352 ৩৫ ৩2৯ 
[61১১৩] ও ৩ ৩৪৪ ও ০৪ ৬5 ৬৩০৪ 
“যে আখিরাতের ফসল কামনা করে, আমরা তার জন্য তার ফসলে 
প্রবৃদ্ধি দান করি, আর যে দুনিয়ার ফসল কামনা করে আমরা তাকে 
তা থেকে কিছু দেই এবং আখিরাতে তার জন্য কোনো অংশই 
থাকবে না”। [সুরা শুরা, আয়াত ২০] 
ক এ (9 922085৬ ১00৪ ধুউএো ৯৪৩৫ ৩2) 
[১/:০17-1] ধর (19535 395০ 4০ 
“যে দুনিয়া চায় আমি সেখানে তাকে দ্রুত দিয়ে দেই, যা আমি চাই, 
যার জন্য চাই। তারপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম, সেখানে 
সে প্রবেশ করবে নিন্দিত, বিতাড়িত অবস্থায়”। [সুরা আল-ইসরা, 
আয়াত ১৮ 
৫91):0৬ 745৮৮ ০314৪ 4 ৬৯১-৯৪০৯ জ৩০ 
:৫৭$975845 2:525555 506 45505 রাভয8০৩। 
৩: ০৩২৫৫ ৭ ১০৫৯৭ ভঁচ ৬৪৪ 4৪: ৭৫৪ ১৯০ ৪ 
রাগ ১ ৪ ২05 ৩৭ ৪ 
০575 ০4০০ ৪011 পি এ 255 6259901 
৫৫ ৪ 2 ৪ এ৭ ১1 ?241 4। 444548৬১৫৮০ 
29 


5028 ও 36 €5)৬ 04 গা ০ « লিউ ৩০ এ ও 
৬৪4০2165555 ওলা এ ৪৮2 
:৫$ 9১ ০৩৪ (0$4550515525555 0 এর ৫ ৩৬৩, 
কব ৪ 49 ৪ এ ৬৬৫) ২1 ৩৪ 3৪2 ও ০৮০৬ ও ও 
ঞ% 44250254584 302 356 01৮5৯ ৬4 ৩ এ? 
41৩ 
আবু হুরাইরা রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কিয়ামতের দিন সর্বপ্রথম এমন এক 
ব্যক্তির ব্যাপারে ফয়সালা হবে যে শহীদ হয়েছিল। তাকে আনা হবে 
এবং তাকে যে সব নিয়ামত দেয়া হয়েছিল তাও তার সামনে পেশ 
করা হবে। সে তা চিনতে পারবে । আল্লাহ তা'আলা তাকে জিজ্ঞেস 
করবেন, আমি যে সব নিয়ামত তোমাকে দিয়েছিলাম তার বিনিময়ে 
তুমি কি কাজ করেছ? সে বলবে, আমি তোমার পথে জিহাদ করে 
শহীদ হয়েছি। তিনি বলবেন: তুমি মিথ্যা বলেছ। তুমি তো এ জন্য 
জিহাদ করেছ যে, লোকেরা তোমাকে বীর-বাহাদুর বলবে । আর 
দুনিয়াতে তা বলাও হয়েছে। অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেয়া 
হবে এবং তাকে উপুড় করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা 
হবে। অতঃপর আরেক ব্যক্তিকে নিয়ে আসা হবে, সে ইলম অর্জন 
করেছে, তা লোকদেরকে শিক্ষা দিয়েছে এবং কুরআন পাঠ করেছে। 
তাকে উপস্থিত করা হবে এবং তাকে দেয়া নিয়ামতের কথা তার 


30 


সামনে তুলে ধরা হবে, সে তা দেখে চিনতে পারবে । তাকে জিজ্ঞেস 
করা হবে, তুমি তোমার নিয়ামতের কি সদ্যবহার করেছো? সে 
বলবে, আমি ইলম অর্জন করেছি, লোকদেরকে তা শিক্ষা দিয়েছি 
এওং তোমার সন্তুষ্টির জন্য কুরআন পাঠ করেছি। আল্লাহ বলবেন, 
তুমি মিথ্যা কথা বলছ। বরং তুমি এ উদ্দেশ্যে ইলম অর্জন করেছিলে 
যে, লোকেরা তোমাকে আলেম বা বিদ্বান বলবে, এবং কুরআন এ 
জন্যে পাঠ করেছিলে যে, তোমাকে ক্বারী বলা হবে। আর তা বলাও 
হয়েছে। অতঃপর তার সম্বন্ধে নির্দেশ দেয়া হবে এবং তাকে মুখের 
উপর উপুর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে । অতঃপর 
হয়েছে এবং নানা প্রকারের সম্পদ দেওয়া হয়েছে। তাকে দেওয়া 
সুযোগ-সুবিধাগুলো তার সামনে তুলে ধরা হবে। সে তা চিনতে 
পারবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার এ সম্পদ দ্বারা তুমি কি 
কাজ করেছ? সে বলবে, যেখানে ব্যয় করলে তুমি সন্তুষ্ট হবে এমন 
কোনো খাত আমি বাদ আমি বাদ দেইনি বরং সেখানেই খরচ 
করেছি তোমার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে । মহান আল্লাহ বলবেন, তুমি 
মিথ্যা কথা বলছ। বরং তুমি এ জন্যেই দান করেছ যে, লোকেরা 
তোমাকে দাতা বলবে । আর তা বলাও হয়েছে। অতঃপর নির্দেশ 


31 


দেয়া হবে এবং তদনুযায়ী তাকে উপুড় করে টেনে নিয়ে জাহান্নামে 
নিক্ষেপ করা হবে ।” ! 
ইবন কাইয়্যেম রহ. এ হাদীস উল্লেখ করে বলেন, শায়খুল ইসলাম 
আম্বিয়াকিরামগণ যেমনিভাবে সর্বশ্রেষ্ট মানব, তেমনিভাবে তাদের 
মতো বেশ-ভূষা ধারণকারী মিথ্যাবাদিরা হলো সর্বনিকৃষ্ট মানুষ, তারা 
দাবী করে তারা তাদের অন্তর্ভূক্ত, কিন্ত বাস্তবে তারা তাদের অন্তর্ভূক্ত 
নয়। নবী রাসুলদের পরে সর্বোৎকৃষ্ট মানুষ হলো উলামা কিরাম, 
শহীদগণ, সিদ্দীকগণ ও মুখলিস বান্দাহগণ। আবার তেমনিভাবে যারা 
তাদের বেশ-ভূষা ধারণকারী মিথ্যাবাদিরা হলো নিকৃষ্ট মানুষ, তারা 
দাবী করে তারা তাদের অন্তর্ভূক্ত, কিন্ত বাস্তবে তারা তাদের অন্তর্ভূক্ত 
নয়। 
দ্বিতীয়তঃ যারা কুরআন হিফয করতে চায় তাদের উচিত বারবার 
তিলাওয়াত করা ও অনবরত তেলাওয়াত করতে থাকা; যাতে হিফয 
ঠিক থাকে। বান্দার সৎ নিয়্যাত থাকলে আল্লাহ তা'আলা তাকে 
হিফযের পথ সহজ করে দিবেন। আল্লাহ তা“আলা বলেছেন, 

[১৭:৮হ]] ধ ৪7555 ৩৪0৬6 ৪৫2) ওঠা 6০325) 
“আমি কুরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, 
কোনো চিন্তাশীল আছে কি?” [সূরা ক্কামার, আয়াত ১৭] 


: সহীহ মুসলিম, হাদীস নং ১৯০৫। 
39 


তৃতীয়ত: যে ব্যক্তি কুরআনের কিছু অংশ হিফয করেছে তার উচিত 
তা নিয়মিত তিলাওয়াত করা ও স্মরণ রাখা, যাতে ভুলে না যায়। 
সালাতের মধ্যে তিলাওয়াত করে হিফয ধরে রাখা যায়, কেননা 
সালাতে কুরআনের কিছু অংশ পড়বে সে তা ভুলবে না। 

19 4৩ 48 একি 48 ০55 0 0 7৪১০ 4৬ ৬৯১ ০৯৪ ০৯ ০০ 
3544-4৩ এ5  আ। 53। ৮৫ আছ ৬৯৬৩ ৫৪এ। 
0] ০৯১৩ 83100 8০০৩০ ৩৪৩৩ 3 955 4৩5 ঠা 
ইবন উমর রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কুরআন হিফযকারির উদাহরণ হলো 
পা বাঁধা উটের মত, যদি এর মালিক এটির প্রতি লক্ষ্য রাখে তাহলে 
ধরে রাখতে পারে। আর যদি তার বাঁধন খুলে দেয় তাহলে সেটি 
ছাড়া পেয়ে চলে যায়।” 

ইমাম মুসলিম তার রেওয়ায়েতে আরো সংযোগ করেছে, “কুরআনের 
হাফেয যদি রাতে ও দিনে কুরআন পড়ে তাহলে তা স্মরণে থাকে, 
আর যদি তা নিয়ে তা দাঁড়ায় তবে ভুলে যায়।”! 

চতুর্থত: পরস্পর তিলাওয়াত করা কুরআন হিফযে খুবই সাহায্য 
করে। জিবরাঈল আলাইহিস সালাম প্রতি বছর একবার রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে পরস্পর কুরআন 


৷ বুখারী, ৫০৩১, মুসলিম ৭৮৯। 
33 


তিলাওয়াত শুনাতেন। তবে রাসূলের মৃত্যুর বছর দু'বার শুনিয়েছেন। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরে কুরআন শোনানোর 
ফযিলত সম্পর্কে বলেছেন: 
45543551559 ০88 এ ৩5৬ ৪৬ ০৮৫ ৬৪ ও ৪ ৫15 
0125065543১ 8655 0 এ 5 কব 
চিন 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোনো এক 
দল লোক আল্লাহর ঘরে একত্রিত হয়ে কুরআন তিলাওয়াত করে ও 
পরস্পরে শোনায়, তখন তাদের উপর আল্লাহর প্রশান্তি নাধিল হয়, 
আল্লপহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখে, ফেরেশতাগণ তাদেরকে 
ঘিরে রাখেন এবং আল্লাহ তাঁর নিকট যারা আছেন তাদের সাথে 
তিনি তাদেরকে স্মরণ করেন ।”! 
পঞ্চমত: আল্লাহর কিতাব হতে মুসলিমের গাফিল হওয়া উচিত নয়। 
তিলাওয়াত করে খতম করা উচিত। সালাফগণের অভ্যাস ছিল 
কুরআন খতম করা। তাদের কেউ কেউ দ্ু'মাসে এক খতম 
করতেন, কেউ আবার মাসে এক খতম করতেন, আবার কেউ দশ 
দিনে, আট দিনে খতম করতেন। অধিকাংশে সাত দিনে খতম 
করতেন, আবার কেউ এর চেয়ে কম সময়েও খতম করতেন। 


1 মুসলিম, হাদীস নং ২৬৯৯। 
54 


উত্তম হলো সাত দিনে খতম করা, কেননা তা এক দল সাহাবীদের 
থেকে প্রমাণিত, যেহেতু তারা কুরআনকে সাত হিযবে ভাগ 
করেছেন। প্রতিদিন এক হিযব পরিমাণ পড়তেন। 
26755405281 45415৮5 ৩৬০০3450৩২৪ ৬৪০০০ 
১০ 4০৬০ ০০ ৫ ৩ ০৪ ১৪ এও তায ৩৯ 
5০5 ০7224 ০১৯ ৪7৯৪ 
আউস ইবন হৃুযাইফা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
কুরআনকে ভাগ করে তিলাওয়াত করেছেন? তারা বললেন, তিন, 
পাঁচ, সাত, নয়, এগারো, তেরো এবং হিযবে মুফাসসল একত্রে: । 
হিষবে মুফাসসল হলো সুরায়ে ক্কাফ থেকে কুরআনের শেষ পর্যন্ত। 
কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবন আমর 
ইবন “আস রাদিয়াল্লাহু আনহুমাকে বলেছেন, 
00801) 55 পভ 2 (০401 455 ৩৩ ঘুঙ 99২5 9 এ ০৫৪ ৩৪ 
“তুমি মাসে একবার কুরআন খুতম কর। আমি বললাম, আমি 
আরো বেশি পড়ার শক্তি রাখি। তিনি বললেন, তাহলে সাত দিনে 
খতম কর। এর চেয়ে বেশি পড়োনা।£ 


1 আবু দাউদ, হাদীস নং ১৩৯৩। 


2 বুখারী, হাদীস নং ৫০৫৪। 
35 


আর যে ব্যক্তি তিন দিনের কমে কুরআন খতম করে সাধারণত সে 
এতে তাড়াহুড়া করে, পঠিত আয়াতের অর্থ বুঝে না। একজন 
মুসলিমের এ কাজ করা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন: 
১০55317055৬ এ এক এ 0৮5 ৩৬ ৩৪৮৪ ৬০ অ৪৬ 

1৩১৫ ৫এ্ 3৩৪? 
আব্দুল্লাহ ইবন আমর ইবন 'আস রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তিন 
দিনের কমে কুরআন খতম করে সে তা বুঝতে পারে না।” 
অতঃএব, সুন্নত হলো কমপক্ষে তিন দিনে কুরআন খতম করা। 
বুঝ সম্পন্ন, দ্রুত পড়তে পারে এবং অল্প ব্যস্ত। এ ধরণের লোক 
তার চেয়ে কম দক্ষ লোকের চেয়ে বেশী দ্রুত পড়তে পারে। পূর্ববর্তী 
উলামা কিরামগণ রাতের প্রথমভাগে বা দিনের প্রথম প্রহরে কুরআন 
খতম করা মুস্তাহাব বলেছেন। কেননা যে ব্যক্তি রাতে কুরআন খতম 
আর যে দিনের বেলায় খতম করে তার জন্য সন্ধ্যা পর্যন্ত দো'আ 
করতে থাকেন। 


1 আবু দাউদ, হাদীস নং ১৩৯৪। 
36 


এ মতটি সাদ ইবন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু “আনহু থেকে 
মাওকুফ সুত্রে বর্ণিত রয়েছে। ইমাম দারাকুৃতনী একে হাসান 
বলেছেন।”, 

ষষ্ঠত: মুসলিমের উচিত সে যা পড়ে তা বুঝার চেষ্টা করা, যাতে সে 
যা পড়ে তা বুঝে নিতে পারে আর এতে তার গভীর জ্ঞান ও খুশ্ড“ও 
অর্জন হবে। কেননা তিলাওয়াতের মূল উদ্দেশ্য শুধু তিলাওয়াত 
করাই না, কেননা শুধু তিলাওয়াত আহলে কিতাবিদের সাথে সাদৃশ্য 
রাখে, যাদের ব্যাপারে আল্লাহ তা'আলা বলেছেন, 


৯২] 1৩৯5317৯৬90 বুকর্ভা ও 3 ৩৮ ৯ 
[/ 


“আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা কেবল তিলাওয়াত ছাড়া 
কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে 
থাকে।” [সূরা আল-বাকারাহ, আয়াত ৭৮] 
অর্থাৎ তারা কুরআন পড়ে, কিন্ত এতে কি রয়েছে তার কিছুই জানে না। 
অথচ আল্লাহ তা'আলা গভীর চিন্তা-ভাবনা ও বুঝে শুনে কুরআন 
তিলাওয়াতের ব্যাপারে কুরআনের বিভিন্ন স্থানে নির্দেশ দিয়েছেন। 
আল্লাহ তা'আলা বলেন: 

[৭ ২-া্ঘ 59525০04265 2৫5) 


সুনানে দারাকৃতনী, হাদীস নং ৩৪৮৬। 
37 


“নিশ্চয় আমরা একে আরবী কুরআনরূপে নাযিল করেছি; যাতে 
তোমরা বুঝতে পার” । [সূরা ইউসুফ, আয়াত ২] 
তিনি আরো বলেছেন: 
€ 6 এ 85054906025 এ ওএ। আগ এ 
[৭৭:০০] 
“আমি আপনার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব, যাতে 
তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে 
বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে।” [সূরা ছোয়াদ, আয়াত ২৯] 
আল্লাহ অন্য আয়াতে বলেছেন: 
[৫৮:১০] € ও $৩ ৩৮৬4 795 535 স্জট 
“তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা- ভাবনা করে না? নাকি 
তাদের অন্তরসমূহে তালা রয়েছে?” [সূরা মুহাম্মদ, আয়াত ২৪] 
তিনি আরো বলেছেন: 
:০৯০৪| ধ উ থা ডেড ৬০ ও টথি্রা তক তি) 
[7% 
“তারা কি এ বাণী সম্পর্কে চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের 
কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের কাছে 
আসেনি?” [সূরা আল-মুমিনুন, আয়াত ৬৮] 
[কুরআনের তাফসীর বা ব্যাখ্যা] 


38 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে 
কুরআনের শব্দ বলে দিয়েছেন সেভাবে অর্থও বর্ণনা করেছেন। 
আল্লাহ তা'আলা বলেন, 
[5৮:0০-]] ধ ৪8155 ৩ ০১৫) ও ৯ 

“যাতে আপনি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারেন, যা তাদের 
প্রতি নাযিল হয়েছে”। [সুরা আন-নাহল, আয়াত ৪8] 
এমনিভাবে তাবে'য়ীগণ সাহাবীগণ থেকে কুরআন গ্রহণ করেছেন। 
মুজাহিদ (রহ.) বলেছেন, আমি ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর 
থেমেছি ও তা সম্পর্কে জিজ্ঞেস করেছি। এজন্যই ছাওরী (রহ.) 
বলেছেন, মুজাহিদের বর্ণনায় কোনো তাফসীর হলে সঠিক হওয়ার 
জন্য তা যথেষ্ট। এখানে উদ্দেশ্য হলো: আল্লাহর কালামের অর্থ 
বিদ্যমান ও জানা আছে, আলহামদুলিল্লাহ, অধিকাংশ তাফসীরই 
লিখিত ও সর্বত্রে পাওয়া যায়। কুরআনের সবচেয়ে বড় তাফসীর বা 
ব্যাখ্যা হলো সেটা যা কুরআন দিয়েই করা হয়, কেননা এটা 
সর্বজনস্বীকৃত যে, কুরআন একটি সাদৃশ্যপূর্ণ কিতাব, যা বারবার 
তিলাওয়াত করা হয়। আল্লাহ তা'আলা বলেন, 

[৫:৮1] ধ 6 05155656 (৫ ৬০ এপি বম 
“আল্লাহ নাযিল করেছেন উত্তম বাণী, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব (আল 
কুরআন), যা বারবার আবৃত্তি করা হয়”। [সূরা যুমার, আয়াত ২৩] 


39 


এ আয়াতের উদ্দেশ্য হলো, কুরআনের এক আয়াত অন্য আয়াতের 
সাদৃশ, এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা করে, একটি ঘটনা এক 
স্থানে উল্লেখ হলে অন্য স্থানে ব্যাখ্যা করে থাকে । তা কুরআনে স্পষ্ট 
(আলহামদুলিল্লাহ)। আল্লাহর তা'আলার বাণী অধিক স্পষ্ট ও তা 
উদ্দিষ্ট অর্থে অধিক ইঙ্গিতবহ; কারণ আল্লাহ তা'আলা নিজেই তা 
বলেছেন, আর তিনিই অধিক জ্ঞাত তাঁর কথার উদ্দিষ্ট অর্থ সম্পর্কে । 
সালাফে সালেহীন এ ধরনের (অর্থাৎ কুরআন দিয়ে কুরআনের) 
তাফসীরের উপর বেশী গুরুত্ব দিয়েছেন। এর উদাহরণ অনেক, 
গণনা করে শেষ করা যাবে না। 

দ্বারা কুরআনের তাফসীর। কেননা আল্লাহর পরে আল্লাহর কালাম 
সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশী কেউ 
জানে না। তাঁর উপর কুরআন নাযিল হয়েছে, আল্লাহ তাকে মানুষের 
কাছে তা বর্ণনা করতে আদেশ করেছেন। 

এর পরে সাহাবীদের কথা, যেহেতু তারা কুরআন নাযিলের যুগে বাস 
করেছেন, রাসূলের থেকে সরাসরি কুরআন নিয়েছেন। 

এর পরে তাবেয়ী ইমামগণের ব্যাখ্যা । 

অতঃপর অন্যান্য তাফসীরকারকদের ব্যাখ্যা যা কুরআন, হাদীস, 
সাহাবীদের মতের বেশী কাছাকাছি হয়। 


40 


আর যদি এ ব্যাপারে তাদের কথা পাওয়া না যায় তবে আরবী 
ভাষার উপযুক্ত অর্থের অধিক কাছাকাছি অর্থ গ্রহণ করা হবে। 
মধ্যে যারা ইজতিহাদ ও ইস্তিষ্বাতের পদ্ধতি গ্রহণ করেন, তাদের 
মতটি যদি বিশুদ্ধ হয় তবে তাদের জন্য রয়েছে দুটি সাওয়াব। আর 
ইজতিহাদে ভুল হলে একটি সাওয়াব। 
এখানে একটি বিষয় সতর্ক করা দরকার যে, মুসলিম ব্যক্তিকে ইলম 
ব্যতিত আল্লাহর কালাম ব্যাখ্যা করা থেকে বিরত থাকা উচিত। 
অতঃএব না জেনে তার বলা জায়েয নেই যে, এ আয়াতের তাফসীর 
এরকম ৷ কেননা তা মহাপাপ, আল্লাহর ব্যাপারে না জেনে মিথ্যাচার, 
আর আল্লাহ তা'আলা তা হারাম করেছেন: 
উর এলাচ এ 95 ৩5৩৩9 ৩ ০৪৯৪ ৮ ৩৬) 
ও 3৯125 ৩এ0461756 0 ৩4০০8 35 0 5 091৮8 ৩ 
[91০31] 
“বলুন, “আমার রব তো হারাম করেছেন অশ্লীল কাজ- যা প্রকাশ 
পায় এবং যা গোপন থাকে, আর পাপ ও অন্যায়ভাবে সীমালজ্ঘন 
এবং আল্লাহর সাথে তোমাদের শরীক করা, যে ব্যাপারে আল্লাহ 
কোনো প্রমাণ অবতীর্ণ করেননি এবং আল্লাহর উাপরে এমন কিছু 
বলা যা তোমরা জান না।” [সূরা আল-আ"রাফ, আয়াত ৩৩] 


চে 


কুরআন শিক্ষা করা ও শিক্ষা দেয়া উম্মতের উপর ফরযে কিফায়া। 
আর যে ব্যক্তি এ কাজে সম্পৃক্ত রয়েছে সে এ উম্মতের সবচেয়ে 
উত্তম ব্যক্তি। 
১০৫৮৪) এ$ 543 25 &০। (৩ উ॥ ৩6 ৭ ঞ%। 3৪ ৩৬৪৪ ৩৪ 
ৃ 44205 0580 25 
উসমান রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম এ ব্যক্তি যে নিজে 
কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়” ।! 
সপ্তমত: যে কুরআন শিক্ষা করেছে তার উচিত সে অনুযায়ী আমল 
করা, কেননা তা হলো ইলমের ফলাফল, আসমানী কিতাব নাযিল ও 
নবী রাসূলদের প্রেরণ এ উদ্দেশ্যেই। আমল ছাড়া ইলমের কোনো 
ফায়েদা নেই; বরং ক্ষতিকর । আলী ইবন আবী তালিব রাদিয়াল্লাহু 
“আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, “ইলম বা জ্ঞান সেটা অনুযায়ী 
আমল বা কাজ করাকে হাতছানি দিয়ে ডাকে; যদি কেউ সে ডাকে 
সাড়া দেয় তো সে ইলম অবশিষ্ট থাকে, নতুব সে ইলম চলে যায়”। 
যে ব্যক্তি আল্লাহর কিতাবের ইলম অর্জন করল কিন্তু সে অনুযায়ী 
আমল করল না তার সম্পর্কে আল্লাহ তা'আলা আমাদেরকে 
জানিয়েছেন এবং তার উদাহরণ নিকৃষ্টভাবে দিয়েছেন, যাতে অন্যরা 
এরূপ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেছেন, 


1 বুখারী, হাদীস নং ৫০২৭। 
42 


৩563 ৩৭ এ ০ পর 3০6 এগ সাবি প্রতি চিট 
পা ৮ এ 85 25575 29 ও ঞ১৩া 
ওটা উঠা 05 ১ ৬35 টা 5425 35 ৩ ওরা এ 
[7 ০$০:-১1১০] 5১৩ ৫৩ ০০০০০০৩ ০৪ [রি 
“আর আপনি তাদের উপর সে ব্যক্তির সংবাদ পাঠ কর, যাকে 
আমরা আমাদের আয়াতসমূহ দিয়েছিলাম । অতঃপর সে তা হতে 
বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং শয়তান তার পেছনে লেগেছিল। ফলে 
সে বিপথগামীদের অন্তভূক্ত হয়ে গিয়েছিল। আর আমি ইচ্ছা করলে 
উক্ত নিদর্শনাবলীর মাধ্যমে তাকে অবশ্যই উচ্চ মর্যাদা দিতাম, কিন্তু 
সে পৃথিবীর প্রতি ঝুঁকে পড়েছে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ 
করেছে। সুতরাং তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মত। যদি তার উপর 
বোঝা চাপিয়ে দাও তাহলে সে জিহ্বা বের করে হাঁপাবে অথবা যদি 
তাকে ছেড়ে দাও তাহলেও সে জিহবা বের করে হাঁপাবে। এটি হচ্ছে 
সে কওমের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করেছে। 
অতএব তুমি কাহিনী বর্ণনা কর, যাতে তারা চিন্তা করে।” [সূরা 
আল-আ'“রাফ, আয়াত ১৭৫-১৭৬] 
অনুরূপভাবে আল্লাহ তা'আলা ইয়াহুদীদের সম্পর্কে বলেছেন, 
০৪4249155৬০ লা 9৪ ও ৬০১ 
€ ও ৩৬ (ঠা ৯৪ উ এটি পা এ তি ওযা উঠা ৪ 
[০:2৯31] 
43 


“যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল তারপর তারা তা 
বহন করেনি, তারা গাধার মত! যে বহু কিতাবের বোঝা বহন করে। 
সে সম্প্রদায়ের উপমা কতইনা নিকৃষ্ট, যারা আল্লাহর আয়াতসমূহে 
মিথ্যারোপ করে। আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত করেন 
না”। [সূরা আল্‌-জুমু"আ, আয়াত ৫] 
অন্যদিকে আল্লাহ তা'আলা আহলে কিতাবের এক দলের প্রশং 
করেছেন, কেননা তারা কিতাব অনুযায়ী আমল করত। আল্লাহ 
বলেন, 

[1 :১)2-11] 
“যাদেরকে আমি কিতাব দিয়েছি, তারা তা পাঠ করে যথার্থভাবে। 
তারাই তার প্রতি ঈমান আনে” । [সূরা আল-বাকারাহ্‌, আয়াত ১২১] 
অর্থাৎ তারা আল্লাহর হারামকৃত জিনিসকে হারাম মনে করতেন, 
আর হালালকে হালাল মনে করতেন । আর তারা আল্লাহর বিধানের 
বিকৃতি করত না। 
ইবন আব্বাস রাদিয়াল্লাহু “আনহু বলেছেন, এ উম্মতের যে ব্যক্তি 
কুরআন অনুযায়ী আমল করবে না তার বিরুদ্ধে কুরআন দলিল 
হিসেবে দাঁড়াবে” । 


44 


আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 
এ সব লোকদের সংবাদ দিয়েছেন যারা বেশী বেশী নামায রোযা ও 
তিলাওয়াত করত, অথচ তাদের শেষ পরিণতি খুবই মারাত্মক ছিল। 
25 4152) 4০০ এও হাদি &1 9৪০ ১৬ 9৪০ 9৩০ 
৭2889. 65 18-৪9১৩ 3১228 09 ৬ 6১7 45৬ তি পরও 
ঠক 12 তন ডল ভ 2 
১৩৩ ৪৮291 ৩221 ৬0৯ $ ৬৩১৯০৪৭৯৯৩০ 
45 55 9৬ ০৯২%। & 559 485 5 9৬ 0501 ৪859 45 ও% 

3১এ। 9 
আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ 
ভবিষ্যতে এমন সব লোকের আগমন ঘটবে, যাদের সালাতের 
তুলনায় তোমাদের সালাতকে, তাদের রোযার তুলনায় তোমাদের 
রোযাকে এবং তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ 
মনে করবে । তারা কুরআন পাঠ করবে; কিন্তু তা তাদের কণ্ঠনালীর 
নিচে প্রবেশ করবে না (অর্থাৎ অন্তরে প্রবেশ করবে না এবং তা 
লোক দেখানো হবে)। এরা দ্বীন (ইসলাম) থেকে এমনভাবে বেরিয়ে 
যাবে যেমনভাবে নিক্ষিপ্ত তীর ধনুক থেকে বেরিয়ে যায়। আর অন্য 
শিকারী সেই তীরের অগ্রভাগ পরীক্ষা করে দেখতে পায়, তাতে 
কোনো চিহ্ন নেই। সে তীরের ফলার পার্শদেশদ্ধয়েও নজর করে 


45 


অথচ সেখানে কিছু দেখতে পায় না। অবশেষে এ ব্যক্তি কোনো কিছু 
পাওয়ার জন্য তীরের নিম্নভাগে সন্দেহ পোষণ করে”।! 
সালফে সালেহীন সাহাবাগণের অভ্যাস ছিল, তারা কুরআন হিফযের 
চেয়ে যতটুকু শিক্ষা করেছে সে অনুযায়ী আমল করতে বেশী উৎসাহী 
ছিল। আবু আব্দুর রহমান আস-সুলামী (রহ.) বলেছেন, আমাদেরকে 
সে সব সাহাবারা বর্ণনা করেছেন যারা আমাদেরকে কুরআন 
শিখিয়েছেন, যেমন উসমান ইবন আফফান, আব্দুল্লাহ ইবন মাসউদ 
প্রভৃতি। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দশটি 
আয়াত শিখলে যতক্ষণ না এর সব ইলম ও আমল শেষ না হতো 
ততক্ষণ সামনে এগুতেন না। তারা বলেছেন: এভাবে আমরা ইলম 
ও আমল উভয়সহকারে কুরআন শিখেছি। 
ইমাম আহমদ তার মুসনাদে এ হাদীসটি এভাবে বর্ণনা করেছেন, 
38 ০ ভু ৩৬০ ৬৪৮২ ৩৪ ৩5 ৩৫০ এ$ ৩৯০। ০৫৪ ৪৬5 
2 নিও পুতি এ ০ 49950 ৩৪ 58280198 ক বিডি পর 
১৩] 55535 61085888358 584 রা 
(51925 ৭2৬ ৭559 
আবু আব্দুর রহমান (রহ.) হতে বর্ণিত, তিনি বলেন: আমাদেরকে 
সাহাবীদের সে সব কারীগণ বর্ণানা করেছেন যারা নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের থেকে কুরআন পড়েছেন। তারা রাসূল 


! বুখারী, হাদীস নং ৫০৫৮। 
46 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দশটি আয়াত পড়ে নিতেন, 
যতক্ষণ সে সব আয়াতের উপর আমল না হতো ততক্ষণ অন্য দশ 
আয়াত নিতেন না। তারা বলতেন, এভাবে আমরা ইলম ও আমল 
শিখেছি। £ 

এজন্যই তারা একটি সূরা হিফয করতে দীর্ঘ দিন অতিবাহিত 
করতেন। আনাস রাদিয়াল্লাহু 'আনহু বলেন, কোনো ব্যক্তি সূরা 
বাকারা ও আলে-ইমরান পড়লে তা আমাদের কাছে অনেক বড় মনে 
হতো। 

মুয়াত্তায়ে মালেকে এসেছে, ইমাম মালেকের কাছে সংবাদ পৌঁছেছে 
যে, আব্দুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু 'আনহু সূরা বাকারা আট বছর 
ধরে শিক্ষা করেছেন৷ 

এভাবেই আমরা দেখি যে, সাহাবীদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল 
আল্লাহর কিতাব অর্থসহকারে চিন্তাভাবনা ও আমলের মাধ্যমে শিক্ষা 
করা, শুধু শব্দ হিফয করা তাদের লক্ষ্য ছিল না। 

অষ্টমত: মুসলিমের কুরআন পরিত্যাগ করা উচিত নয়। আল্লাহ 
তা'আলা বলেন, 


[৭:33 ০801] ধ€91752529121155 19561 ৬! 59৫৯2) 


' মুসনাদে আহমাদ, হাদীস নং ২৩৪৮২ 
£ মুয়ান্তা মালেক, হাদীস নং ২৩৮। 
47 


“আর রাসূল বলবে, “হে আমার রব, নিশ্চয় আমার কওম এ 
কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে।” [সূরা আল-ফুরকান, আয়াত 
২৯] 

ইবন কাইয়্েম (রহ.) কুরআন পরিত্যাগ করার কয়েকটি প্রকার 
উল্লেখ করেছেন, তাহলো: 

প্রথম: কুরআন শ্রবণ থেকে বিরত থাকা, এর উপর ঈমান না আনা 
ও এতে মনোযোগ না দেয়া। 

দ্বিতীয়: এর আমল ত্যাগ করা, এর হালাল-হারাম অনুযায়ী আমল না 
করা, যদিও তা পড়া ও ঈমান আনা হয়। 

তৃতীয়: দ্বীনের মূল ও শাখা প্রশাখায় এর বিধান বর্জন করা, অনুরূপ 
এ বিশ্বাস করা যে, তা দ্বারা ইলমে ইয়াকীন তথা দৃঢ় জ্ঞান অর্জিত 
হয় না, এর দলীল শব্দগত; যা দ্বারা দৃঢ় জ্ঞান লাভ হয় না, এরূপ 
মনে করা। 

চতুর্থ: এর গভীর চিন্তা-ভাবনা, অনুধাবন ও আল্লাহর উদ্দিষ্ট অর্থ 
জানার প্রচেষ্টা থেকে বিরত থাকা । 

পঞ্চম: অন্তরের সব রোগ-ব্যাধি ও এর নিরাময় হিসেবে কুরআনকে 
গ্রহণ না করা। ফলে কুরআন ছাড়া অন্যত্রে এ সব রোগের নিরাময় 
খোঁজা, এর দ্বারা নিরাময় না খোঁজা । এ সব কিছুই আল্লাহর নিন্মোক্ত 
বাণীর অন্তর্ভূক্ত: 


48 


0৩০50] বৃ € 105 9155 5 এ ৪) ০9৫ ৫৮০ 0৬ ৯ 
[৭ 

“আর রাসূল বলবে, 'হে আমার রব, নিশ্যয় আমার কওম এ 

কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে।” [সূরা আল-ফুরকান, আয়াত 

২৯] 

যদিও উপরোক্ত পরিত্যাগের প্রকারসমূহের মধ্যে কোনো কোনোটি 

অপরটির চেয়ে মারাআ্মক। 


[কুরআন তেলাওয়াতের আদাব] 

কুরআন তিলাওয়াতকারীর জন্য কতিপয় নিয়ম কানুন তথা শিষ্টাচার 
রয়েছে, যা তিলাওয়াতের সময় বাস্তবায়ন করা উচিত। সেগুলো 
হলো: 

প্রথমত: আল্লাহর কালামের সম্মানে এর তিলাওয়াত সময় সর্বোত্তম 
করা। পবিত্র অবস্থায় তিলাওয়াত করা মুস্তাহাব । অপবিত্রাবস্থায় (যার 
গোসল ফরয নয়) তিলাওয়াত করতে অসুবিধে নেই। কেননা একদা 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে মুখমণ্ডল 
ধৌত করলেন এবং আলে-ইমরানের শেষ দশ আয়াত তিলাওয়াত 
করেন, তিনি অযু করেন নি। 

তাছাড়া উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু “আনহু থেকে এসেছে, তিনি 


49 


15-55200559504458৬ ৩৪ ডা 
চন ঢা) টি (8584৮ দা 
(1::405% এও 
একবার একদল লোকের মাঝে ছিলেন, তারা কুরআন তিলাওয়াত 
করছিলো, অতঃপর তিনি ইস্তেঞ্জায় গেলেন, সেখান থেকে ফিরে 
কুরআন তিলাওয়াত করতে লাগলেন। এক ব্যক্তি তাকে বললেন: হে 
আমীরুল মু'মিনূন! আপনি অযু না করে কুরআন তিলাওয়াত 
করছেন? তিনি তাকে বললেন: কে তোমাকে এ ফতওয়া দিয়েছে? 
মুসাইলামা কি একথা বলেছে? 
ইবন আব্দুল বার বলেন: এ হাদীস থেকে বুঝা যায়, অযু ছাড়া 
কুরআন তিলাওয়াত করা জায়েয, যদি জুনুবী (গভীর অপবিভ্রতা বা 
ফরয গোসলের অবস্থা) না হয়। অতি অল্প সংখ্যক ব্যতীত প্রায় সব 
সম্মানিত আলেম এ মত পোষণ করেন। সালাফে সালেহীন 
সাহাবীদের মধ্যে উমর রাদিয়াল্লাহু “আনহু এ মতের পৃষ্ঠপোষক, আর 
এটাই আমাদের জন্য যথেষ্ট। 
অযু বিহীন কুরআন তিলাওয়াত জায়েযের ব্যাপারে ইমাম নববী ও 
ইবন তাইমিয়াহ (রহ.) ইজমা উল্লেখ করেছেন। আর অপবিত্র (যার 
গোসল ফরয সে) ব্যক্তির জন্য গোসল করা ব্যতীত তিলাওয়াত করা 
জায়েয নেই। কেননা আলী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, 


' মুয়াত্তা মালেক, হাদীস নং ৪৭০। 
50 


৪ 05815555 6 এক ২ 25৮৩ ০1০ ৬৪ ৩৫ এও ৬৪ 
॥৫4-5+$ ৩3 
তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুনুবী ছাড়া 
কোনো কিছু কুরআন তিলাওয়াত থেকে বিরত রাখতো না”। 
এ ব্যাপারে অনেক হাদীস আছে, একটি অন্যটিকে শক্তিশালী করে। 
অধিকাংশ ফিকহবিদ এ মত পোষণ করেন। এমনকি ইবন আব্দুল 
বার (রহ.) বলেছেন, “দাউদ যাহেরী জুনুবী অবস্থায় কুরআন 
তিলাওয়াত জায়েয বলে উলামা কিরামদের দল থেকে বেরিয়ে 
গেছেন”। 
জায়েয, কেননা তাদেরকে নিষেধ করার ব্যাপারে কোনো হাদীস 
আসেনি । অন্যদিকে জুনুবীর উপর কিয়াস করা সহীহ নয়, কেননা 
হায়েষের অপবিত্রতা সাধারণত দীর্ঘস্থায়ী হয়, আর এ সময়ে তার 
জন্য কুরআন ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, পক্ষান্তরে জুনুবীর 
অপবিত্রতা স্বল্প মেয়াদী, যখন খুশী গোসল করে পবিত্র হওয়া যায়। 
আর কুরআন স্পর্শের ব্যাপারে কথা হলো, ছোট বড় উভয় প্রকার 
অপবিত্রাবস্থায় ধরা যাবে না। কেননা আল্লাহ তা'আলা বলেছেন, 
[+৭:০319] 4 8 95:25:32 3 
“কেউ তাস্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া”। (সুরা আল-ওয়াকি'আ, 
আয়াত ৭৯) 


51 


এছাড়া “আমর ইবন হাযাম এর কিতাবে লিখা ছিল: 
28612) 2215 
“পবিত্র অবস্থা ছাড়া কুরআন স্পর্শ করবে না”। ইবন আব্দুল বার 
রহ. বলেন, 'আমর ইবন হাযাম এর কিতাব উলামায়ে কিরামগণ 
গ্রহণ করেছেন ও সে অনুযায়ী আমল করেন। তা তাদের নিকট 
প্রসিদ্ধ ও সুস্পষ্ট যা এক সনদে মুত্তাসিল। অতঃপর তিনি বলেছেন, 
“ফকীহগণ একমত যে, পবিত্রগণ ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে 
না”। ! 
দ্বিতীয়: কুরআন তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়া মুস্তাহাব । 
কেননা আল্লাহ তা'আলা বলেছেন: 
[৭:1০] 4 ও গা ১1] 35 40 5 হা ৩ 1১৬) 
“সুতরাং যখন তুমি কুরআন পড়বে তখন আল্লাহর কাছে বিতাড়িত 
শয়তান হতে পানাহ চাও”। [সূরা নাহল, আয়াত ৯৮] 
১ ৩৬৮৬ ৬০৭৪৬ ১০ পড়া, কেউ কেউ আবার ৮৯..।4/৬ ১০1 
৯: ১৬০এ। ৬৯ :৬। পড়েন। উভয়টিই সহীহ। 
তৃতীয়ত: তিলাওয়াতকারীকে প্রত্যেক সুরার শুরুতে বিসমিল্লাহির 
রহমানির রাহীম পড়া, সুরায়ে তাওবা ছাড়া। কেননা বিসমিল্লাহ 
কুরআনের আয়াত, যা দু'সুরার মাঝে পার্থক্য করতে এসেছে। 


! আল-ইস্তিষকার (৮/১০)। 
52 


সাহাবীগণ থেকে সূরা তাওবা ব্যতীত অন্যান্য সুরার শুরুতে 
বিসমিল্লাহ পড়া সাব্যস্ত আছে। 
চতুর্থত: পাঠককে ধীরে ধীরে সাবলীল, তারতীলসহকারে চিন্তাভাবনা 
করে কুরআন তিলাওয়াত করা উচিত। আল্লাহ তা'আলা বলেন, 
০০০] ও) 555 2455 ৬৩৩ ৬6 ৬ এ পনি 2৪ 395) 
ছাতা 
“আর কুরআন, আমরা তা নাযিল করেছি কিছু কিছু করে, যেন তুমি 
তা মানুষের কাছে পাঠ করতে পার ধীরে ধীরে; আর আমরা তা 
নাধিল করেছি পর্যায়ক্রমে” । [সুরা বনী ইসরাঈল, আয়াত ১০৬] 
৩8)50$016 2৮৩৪] 99449 রে 355 545 ৪৭৮৩৪ ৩১৩৪ 


৩3৯4৫ ৩৪ ও ৮১৬৯ ৮৪৩5 975 কাও এ০ এক রা 


০1৬৮৪ খাঁ ৮2581 2০2 5 হক লা ভু এদৃকি পতিত কজক্ুসুল 
4০52 3) ৩ 20145 এঞক ০875 05 965 এ এ 2 


(9017 2০৬] (এ এ ৫) 54106 2০০] 0 ৩৪০৭ 

2০৪] ও সে 009 86 56১১০ ৪ ৬ ্রতি৬ 

9 23109 ০৬] 9৫ 5 ও) £ ৩০০৬ এর ৬০৪ 

20 5259 ৩৫ 5 ৪১19৬ ৬০৮ ০০৯ 9319 ও৫ও 

ইবন আব্বাস রাদিয়াল্লাহু “আনহু থেকে নিন্মোক্ত আয়াতের ব্যাখ্যায় 
এসেছে; 

[72০৬০] 3 ৩৪ 4554 এ943০৪ ্ ২৯ 


“কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহবাকে 
দ্রুত আন্দোলিত করো না”। [সুরা কিয়ামাহ, আয়াত ১৬] তিনি 
বলেন: জিবরীল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের ওপর ওহী নাযিল করতেন তিনি তা আয়াত্ত করার 
জন্য জিহবা ও ঠোঁট নাড়তেন। এটা তাঁর জন্য খুবই কষ্টকর হয়ে 
পড়ত। তাঁর অবস্থা থেকেই এটা প্রতিভাত হত। এর পরিপ্রেক্ষিতে 
আল্লাহ তা'আলা নাযিল করলেন: “কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার 
উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত আন্দোলিত করো না।”। [সূরা 
কিয়ামাহ, আয়াত ১৬] অর্থাৎ এটা তোমার অন্তরে পুর্জিভূত করে 
দেওয়া এবং পড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব । অতএব আমরা যখন 
তা পাঠ করতে থাকি তখন তুমি তা মনোযোগ দিয়ে শুনতে থাক। 
অর্থাৎ এই ওহী আমরাই নাযিল করছি, তুমি তা মনোনিবেশ 
সহকারে শুনো । এর তাৎপর্য বুঝিয়ে দেয়া আমাদেরই দায়িত্ব, অর্থাৎ 
তোমার মুখ দিয়ে তা বলিয়ে দেওয়া আমাদেরই দায়িত্ব। এরপর 
থেকে যখন জিবরীল আলাইহিস সালাম তাঁর কাছে ওহী নিয়ে 
আসতেন, তিনি মনোযোগ সহকারে তা শুনতেন । তিনি চলে যাওয়ার 
পর মহান আল্লাহর ওয়াদা অনুযায়ী তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম) তা পাঠ করতেন। ! 

সহীহ বুখারীতে আরো উল্লেখ আছে, 


মুসলিম, হাদীস নং ৪৪৮। 
54 


51৫ এ 


15201 ৩৯০৭৪ 0152184৫185), নেন :047) 9 
285 584 ০০০ 5796 315 35808237 
354 ২281 ৩৪ 28১৯০ 

ররর “আনহু কে বললেন: গত 
রাতে আমি মুফাসসাল সুরা পাঠ করেছি। এ কথা শুনে আবদুল্লাহ 
ইবন মাসউদ রাদিয়াল্লাহু “আনহু বললেন, তুমি এত তাড়াতাড়ি পাঠ 
কর যেন কবিতা পাঠ করার মতো; অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এর পাঠ শুনেছি এবং তা আমার ভালভাবে 
স্মরণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সব 
সুরা পাঠ করতে আমি শুনেছি তার সংখ্যা মুফাস্সাল হতে একসাথে 
আঠারটি এবং হা-মীম যুক্ত সুরা হতে দু'টি”! 
কোনো কোনো বর্ণনায় এসেছে, লোকটি মুফাস্সল সুরাগুলো এক 
রাকা“আতে পড়েছিল । £ 
আবু দাউদের বর্ণনায় 'সমজাতীয় (সমান দীর্ঘ) সুরা”র কথা উল্লেখ 
আছে। তাতে এসেছে, 

রে টি 54205 880০ তে ৬৪০) 

19 2249 35501809550 দু ও 49 ৩9৩ নি 03 
নিত ১০) ০০05৭ 3৩৯০৭০৪০ 


বুখারী, হাদীস নং ৫০৪৩। 


£ মুসলিম, হাদীস নং ৮২২ 
55 


235281855০5 বক ও 049 200 ক ও 
12৩) ৬৬১ ০০০৭ 5 ৩৩০ নট ৬ ৩১০৭০ ৩০৩৫৪ 
“কিন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমজাতীয় (সমান দীর্ঘ) 
দু'টি সুরা এক রাকাতে পড়তেন। সূরা আন-নাজম ও আর-রহমান 
এক রাকাতে, সুরা আল-কামার ও আল-হাক্কা এক রাকাতে, সূরা 
আত-তুর ও যারিয়াত এক রাকাতে, ওয়ান্কিয়া ও নূন এক রাকাতে, 
সূরা মা'আরিজ ও নাধিয়াত এক রাকাতে, সূরা মুতাফফিফীন ও 
আবাসা এক রাকাতে, সুরা মুদ্দাসির ও মুযযাম্মিল এক রাকাতে, সূরা 
ইনসান ও কিয়ামাহ এক রাকাতে, সূরা নাবা' ও মুরসালাত এক 
রাকাতে, এবং সূরা দুখান ও তাকবীর এক রাকাতে পড়তেন” । : 
সুন্নত হলো কুরআন শরীফ টেনে টেনে (মাদ্দ) পড়া । সহীহ বুখারীতে 
এসেছে, 
065 এ 2945 8০ ৩৩৫৫ ০৪ ৫0৮০৬ 49৩ ১০ 
দি ১১৯ 420 এ] ভি ০৪০। 40158) হি টে নাও ৫৩৫ 
৯৯:9৩ 3459 5৯984 
“আনাস রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
পড়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন: তিনি সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম টেনে টেনে (মাদ্দসহকারে) পড়তেন। অতঃপর তিনি 


! আবু দাউদ, হাদীস নং ১৩৯৬। 
56 


পড়লেন: ৮৮ ০৯০। &। ৮ » তিনি &। ৮ তে , ৩৯১ ও ৮৮৮ 
শব্দে মাদ্দ করে টেনে টেনে পড়েছেন। ! 
পঞ্চমত: তিলাওয়াতকারীর জন্য মুস্তাহাব হলো সুললিত কণ্ঠে 
তিলাওয়াত করা। 
446 214০ এ ১5 0058 3৫ ৫985 এ ও 558 আঁ ৬৪ 
0520৬ ৪০৩ 2 ৩৯৩ ৪৪9 %। 3 3 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবীকে এমন কিছুর 
অনুমতি দেননি, যা আমাকে দিয়েছেন, আর তা হলো কুরআন 
তিলাওয়াত সুস্পষ্ট ও মধুর সুরে করা ।ঃ 
৩1508352082 ৩ ০০ দি পু উ৪। (০ এর। 45 4৪ 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি সুর 
করে ভালো আওয়াজে কুরআন পড়ে না, সে আমাদের নয়।? 
আবু মুসা আশ'আরী রাদিয়াল্লাহু “আনহুর সুললিত কণ্ঠে তিলাওয়াত 
শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন: 
(5315 07০21 3210555 ৩৯৪9 5৩ ৬০ অত 


৷ বুখারী, হাদীস নং ৫০৪৬। 
£ বুখারী, হাদীস নং ৫০২৩। 


; বুখারী, হাদীস নং ৭৫২৭। 
57 


“হে আবু মুসা, তোমাকে হযরত দাউদ (আলাইহিস সালাম) এর 

সুমধুর কষ্ঠ দান করা হয়েছে” ।! 

ষষ্ঠত: কুরআন তিলাওয়াতের সময় কান্না করা মুস্তাহাব। আল্লাহ 

তা'আলা এগুণের অধিকারীকে প্রশংসা করে বলেছেন: 
[২৭:1/০1] ধর 385১4435050 5583 9৩২9 ৩১৫৯১) 

'আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় 

বৃদ্ধি করে”। [সুরা বনী ইসরাঈল, আয়াত ১০৯] 

আল্লাহ তাঁর নবীদের গুণকীর্তন করে বলেছেন: 

[৩%, (২৮ € ৪ 805৫6 0০57925 উঠা ০০০ কত ৪ 9) 
“যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হত, 
তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ত”। [সুরা মারইয়াম, 
আয়াত ৫৮] 


সহীহ বুখারীতে এসেছে: 
০৩৭ 9।7-9 46 49 এ এ এ লাডাসাতিল 


৩০5855০5888 0৬85) 1৩0০ 9৩129 4১051 
ওসি টে ৬ ও 1-8৫9 এ 25 28108) 
5 ১১১৩ 2০০19৬ 8) ৬141 :০০৯৭] 1৩45 বি 


! বুখারী, হাদীস নং ৫০৪৮; মুসলিম, হাদিস নং ৭৯৩। 
58 


আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন: আমার কাছে কুরআন পাঠ 
কর। আমি বললাম, আমি আপনার কাছে পাঠ করব? অথচ তা 
আপনার কাছেই অবতীর্ণ হয়েছে। তিনি বললেন, অন্যের মুখে শ্রবণ 
করাকে আমি পছন্দ করি। এরপর আমি তাঁর নিকট “সুরা নিসা, 
পড়লাম, যখন আমি পর্যন্ত পাঠ করলাম, 
€ 91355 ুঠ ৩6 এ এও সচিন ও ৩৪০ ৫1০৪৫) 
[৫:৮১] 
“অতএব কেমন হবে যখন আমরা প্রত্যেক উম্মত থেকে একজন 
সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে উপস্থিত করব তাদের উপর 
সাক্ষীরূপে?” [সূরা নিসা, আয়াত ৪১] তিনি বললেন, থাম, থাম, 
তখন তাঁর দুচোখ থেকে টপ টপ করে অশ্রু নির্গত হচ্ছিল। 
75545 214540455 এবি এডি এ এড ৩০০৩৪ 
(১৪৩ 9502091৮06৫ ₹151 39৪ 
মুসনাদে আহমদে মুতাররিফ ইবন আব্দুল্লাহ তাঁর পিতার থেকে 
বর্ণনা করেন, “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
নামাযে দেখলাম, তিনি নামাযে এমনভাবে কাঁদছিলেন যে, যেন তাঁর 


! বুখারী, হাদীস নং ৪৫৮৩। 
59 


বক্ষ থেকে ডেকচি (হাঁড়ি-পাতিল) এর গুঞ্জনৈর মত আওয়াজ শুনা 
যাচ্ছিল”। 

বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থাবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু 
আনহুকে নামায পড়াতে বললেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা 
বললেন: 

১০৫১৫38৮০৩৭ 44651980831 ২৪৩ ৬৭৪ 
তিনি (আবু বকর) অতি নরম হৃদয়ের অধিকারী, তিনি আপনার 
স্থানে দাঁড়িয়ে লোকদের নিয়ে (কান্নার কারণে) নামায পড়াতে 
পারবেন না। £ অন্য বর্ণনায় এসেছে, কান্নার কারণে লোকদের নিয়ে 
নামায পড়াতে পারবেন না। 
উমর রাদিয়াল্লাহু 'আনহু যখন নামায পড়তেন তখন তাঁর কান্নার 
আওয়াজ পিছনের কাতার থেকেও শুনা যেত। আবু রাজা থেকে 
কান্নার কারণে তাঁর চোখের নিচে ফিতার মত জীর্ন দাগ পড়ে গেছে। 
এজন্যই ইমাম নাওয়াওয়ী (রহ.) ক্কিরাত পড়া অবস্থায় কান্নাকে 
বলেছেন: তা আল্লাহ ওয়ালা ও সালেহীন বান্দাহদের বৈশিষ্ট্য ১। 


: মুসনাদে আহমদ, হাদীস নং ১৬৩১২। 

£ বুখারী, হাদিস নং ৫৬৮। 

+ আত-তিবইয়ান ফি আদাবি হামালাতিল কুরআন, পৃ. ৬৮। 
60 


একথা জেনে রাখা উচিত যে, তিলাওয়াতের সময় কান্না করা বা 
কান্নার ভাব করা উভয়টিই প্রশংসনীয়, যদি তা আল্লাহর কিতাব 
চিন্তা-গবেষণা করা ও অন্তরে আল্লাহর ভয় থেকে হয়। আর এটা 
আল্লাহর প্রতি বান্দার পূর্ণ ঈমানের কথাই প্রমাণ করে। আল্লাহ 
তা'আলা বলেছেন: 
জী 5 2৩ ৮5 0৬ ভ৪5 ও জা ও এট 
[থা 2০] € ও 40585 011%535 5594 ৩450 8) ৩১5 
আল্লাহ নাযিল করেছেন উত্তম বাণী, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব (আল 
কুরআন), যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় 
করে, তাদের গা এতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন 
আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। [সূরা আয-যুমার, আয়াত ২৩] 
তবে লৌকিকতা ও খ্যাতির জন্য কান্নার ভান করা থেকে মুসলিমকে 
বিরত থাকতে হবে। কেননা এটা খুবই ভয়ংকর ও বান্দার উপর 
শয়তানের দখলদারিত্ব। 
সপ্তমত: তিলাওয়ারকারীর জন্য মুস্তাহাব হলো ফরয নামায ব্যতীত 
তিলাওয়াতের সময় রহমতের আয়াত আসলে আল্লাহর রহমত ও 
অনুগ্রহ কামনা করা, আর আযাবের আয়াত পড়লে তা থেকে পানাহ 
চাওয়া। 
(১৫ ৫ 5 05 ও এ ৫৩ ভর 65 ৩০ 5 85 ৬৪ 
৪৪০ দু ও ৬ ৩৫ 443০ ৩৯০ নত এ৪ ৫8 এ কা 


61 


5:45056 529 1৮ (5448 
হ্যাইফা রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: এক রাতে 
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাহাজ্জুদের নামায 
পড়লাম। তিনি সূরা বাকারা পড়তে শুরু করলে আমি ভাবলাম তিনি 
হয়তো একশ আয়াত পড়ে রুকু করবেন। কিন্তু এর পরেও তিনি 
পড়তে লাগলেন। তখন আমি মনে মনে ভাবলাম তিনি এর (সূরা 
বাকারা) এক রাকাতে পড়বেন। কিন্তু তিনি এরপরেও পড়তে 
থাকলে আমি ভাবলাম সূরাটি শেষ করে তিনি রুকু করবেন। কিন্তু 
তিনি সুরা শেষ করার পরও রুকু না করে এরপরে সুরা নিসা 
পড়তে শুরু করলেন এবং শেষ করে সুরা আলে-ইমরান শুরু 
করলেন। এ সুরাটিও তিনি পড়লেন। তিনি থেমে থেমে ধীরে ধীরে 
পড়ছিলেন। তাসবীহর উল্লেখ আছে এমন আয়াত যখন তিনি 
পড়ছিলেন তখন তাসবীহ পড়ছিলেন। যখন কিছু চাওয়ার আয়াত 
পড়ছিলেন তখন প্রার্থনা করছিলেন। আবার যখন আশ্রয় প্রার্থনা 
করার কোনো আয়াত পড়ছিলেন তখন আশ্রয় প্রার্থনা করছিলেন । : 
অষ্টমত: মুসলিমের উচিত কুরআনের হিফয ধরে রাখা, বার বার তা 
পড়া । যদি কোনো আয়াত ভুলে যায় তবে এ কথা বলা উচিত নয় 


: মুসলিম, হাদীস নং ৭৭২। 
62 


যে, আমি তা ভুলে গেছি, বরং বলবে, আমাকে ভুলিয়ে দেওয়া 

হয়েছে। 

৩৩৫ হা ৬০৪:4৮০৯০০১ 5৩৪৭7৮৪৭০৭০ ১০ জী ১৪ 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কোনো লোক এ 

কথা বলা অনেক খারাপ যে, আমি অমুক আয়াত ভুলে গেছি; বরং 

তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। : 

এখানে ভুলে গেছি বলতে নিষেধ করা হয়েছে কেননা এতে আল্লাহর 

কালামের প্রতি অবহেলা, অযত্্ বুঝায়। মুসলিমের তো উচিত সে 

সর্বদা আল্লাহর কালামের ব্যাপারে সতর্ক থাকবে। 

নবমত: হাঁটা, দাঁড়ানো বা শোয়া অবস্থায় কুরআন তিলাওয়াত করতে 

কোনো অসুবিধে নেই। 

95 চি ডি ৯০৬০ ৬ এ 0৬, 50555 ৩8 2814৪ ০ 

512 - 20130৯,৬:০- 23060৮:5556485০ 35) 590 
595 022 

আব্দুল্লাহ ইবন মুগাফৃফাল রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি 

বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের পিঠে 

সাওয়ারী অবস্থায় কুরআন পড়তে দেখেছি। তখন তিনি সুরা ফাতহ 


! বুখারী, হাদীস নং ৫০৩৯। 
63 


বা সুরা ফাতহের কিছু আয়াত আস্তে আস্তে পড়ছিলেন। তিনি বার 
বার করে টেনে টেনে তা তিলাওয়াত করছিলেন। ! 
বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু “আনহা থেকে বর্ণিত, 
2559৩ উট ৩০5 3653৩6। ০৪৩ 7৬ ৭ ৬৯ ২০ ৩০ 
(05201158 
আয়েশা রাদিয়াল্লাহু 'আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ 
সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হায়েয অবস্থায় আমার কোলে 
হেলান দিয়ে কুরআন তিলাওয়াত করছিলেন । £ 
আয়েশা রাদিয়াল্লাহু “আনহা থেকে বর্ণিত তিনি খাটে শুয়ে শুয়ে এক 
হিজব পড়তেন। 
আবু মূসা আশ'আরী রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
আমি নামাযে ও বিছানায় উভয় অবস্থায় কুরআন তিলাওয়াত করি। 
দশমত: মুসলিমের উচিত যতক্ষণ মন চায় ততক্ষণ কুরআন 
তিলাওয়াত করা, মনের বিরুদ্ধে জোর করে তিলাওয়াত করা থেকে 
বিরত থাকা উচিত। বুখারীতে এসেছে: 
৩0১01928814 2-5406 98০ ভু 954৪০ ৬৬০ 
(235192955 35155119 4৫4৮5 এজ 


' বুখারী, হাদীস নং ৫০৪৭। 


£ বুখারী, হাদীস নং ২৯৭। 
64 


জুনদুব ইবন আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে 
বর্ণনা করেন, তোমরা যতক্ষণ মন চায় তিলাওয়াত কর এবং মন 
যখন ক্লান্ত হয়ে পড়ে তখন ছেড়ে দাও। : এটা এজন্য যে, যাতে 
মনের সাথে মতানৈক্য ও বিচ্ছেদ না হয়। 
একাদশতম: তিলাওয়াতকারীকে সিজদায়ে তিলাওয়াতের আয়াতের 
প্রতি খেয়াল রাখতে হবে। অধিকাংশ আলেমগণের মতে 
তিলাওয়াতের সিজদা দেওয়া মুস্তাহাব । কেননা হাদীসে এসেছে: 
৬০180১32০৩৮ ০৬৮1৩০৪৬ 
ডি যসএ। 2৩3৪9 ৬5 এ কও কও বু ততো এগ 
এ 356 255238525৫1 ০৪ 3 03 ক গভ 4 ০৭ 
122 9 ৩৪০১৪ ২৩ আত | 95 ০5৭ ৬ আও 
একদা উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু 'আনহু জুমার দিনে মিশ্বারে 
নেমে সিজদা দিলেন, লোকজনও তাঁর সাথে সিজদা দিলেন। পরবর্তী 
আসলে তিনি লোকদেরকে বললেন: হে লোক সকল, আমি সিজদার 
আয়াত অতিক্রম করছি, সুতরাং যে ব্যক্তি সিজদা দিবে সে ঠিক 


1 বুখারী, হাদীস নং ৫০৬০। 
65 


করল, আর যে সিজদা করল না তার কোনো গুনাহ হবে না। উমর 
রাদিয়াল্লাহু 'আনহু সে দিন সিজদা দেননি । ! 
তিলাওয়াতকারী ও শ্রোতা উভয়কেই এ সিজদা দিতে হয়। 
কুরআনের হাফেযকে উত্তম চরিত্র ও সর্বোত্তম গুনাবলীর অধিকারী 
হতে হবে। আল্লাহর কিতাবের সম্মানে কুরআনে যা নিষিদ্ধ করা 
হয়েছে তা থেকে বিরত থাকতে হবে। অনুরূপ তার জন্য উচিত 
হচ্ছে, হীন উপার্জন থেকে নিজেকে বিরত থাকা । আজেবাজে 
কথাবার্তা থেকে বেঁচে থাকা ও সর্বদা আল্লাহর বিনয়ী বান্দা হওয়া। 
এককথায়, তার চরিত্র হওয়া উচিত আল-কুরআন, যেমনটি ছিল 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, যা আয়েশা 
রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। 

আল্লাহর কিতাব ধারণকারীকে আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু 
'আনহু হতে বর্ণিত গুনাবলী থাকা উচিত। তিনি বলেছেন: কুরআনের 
হাফেযকে রাত্রি জাগরণ করা উচিত যখন লোকজন ঘুমায়, দিনে 
রোযা থাকা উচিত যখন লোকজন পানাহার করে, মানুষ যখন আনন্দ 
উচিত, তারা যখন ঝগড়া বিবাদ করে তখন তাদের চুপ থাকা উচিত, 
তারা যখন অহংকার করে তাদেরকে বিনয়ী হওয়া উচিত। 


1 বুখারী, হাদীস নং ১০৭৭ । 
66 


কুরআনের হাফেযের জন্য উচিত হচ্ছে, অন্তর, জিহ্বা ও অঙ্প্রত্যঙ্ 
সব কিছু দিয়েই সর্বদা তিলাওয়াত করা। সে দলিল ভিত্তিক 
সত্যকেই বিশ্বাস করবে, সৎ ও কল্যাণকর ছাড়া কিছু উচ্চরণ করবে 
না। ভাল কাজ করবে। ঈমান, কথা, কাজ ইত্যাদি থেকে বাতিলকে 
প্রতিহত করবে। মানুষের থেকে কষ্টকর জিনিস দূর করবে। 
অতঃপর প্রত্যেক মুসলিমকে জানা উচিত কুরআন পাঠ কখনও ফরয 
যেমন: নামাযে তিলাওয়াত, কেননা ইজমার দ্বারা এটা সাব্যস্ত। 
সম্মানিত আলেমগণ নামাযে সুরা ফাতিহা তিলাওয়াতের ব্যাপারে 
মতানৈক্য করেছেন। শুধু সুরা ফাতিহা পড়লেই কি নামায যথেষ্ট 
হবে? নাকি এর সাথে অন্য সূরা পড়তে হবে? প্রথম মতটি সহীহ। 
অর্থাৎ শুধু সূরা ফাতিহা পড়লেই নামায আদায় যথেষ্ট হবে। 
আবার কখনও কুরআন পড়া মুস্তাহাব, আর তা হলো নামাযে ফরয 
কেরাত পড়ার পরে অতিরিক্ত পড়া । 

এমনিভাবে অন্যান্য সময় তিলাওয়াত করাও মুস্তাহাব। 

আবার কখনও কুরআন তিলাওয়াত করা মাকরূহ, যেমন এমন 
উচ্চস্বরে তিলাওয়াত করা যা পাশের কাউকে, নামাযীকে বা ঘুমন্ত 
ব্যক্তিকে বিরক্ত করে। 

আবার কখনও কুরআন পড়া হারামও হয়ে থাকে, যেমন কেউ লোক 
দেখানো বা বিদ'আতের স্থানে বসে তিলাওয়াত করল । কেননা এতে 
বাতিলকে সাহায্য করা হয়। সম্মানিত আলেমগণের কেউ কেউ অতি 


67 


টেনে পড়া যা শব্দের উচ্চারণ বিঘ্ন হয় ও লাহান পড়াকে হারাম 
বলেছেন। এটা আল্লাহর কিতাবের সম্মান রক্ষা ও অযাচিত সব কিছু 
থেকে মুক্ত রাখার জন্য । 

এছাড়াও মৃত্যু ব্যক্তির জন্য সমবেত হয়ে কুরআন পড়ে বিলাপ করে 
শোক পালন করা বিদ'আত । এমনিভাবে মৃত্যু ব্যক্তির রূহের 
মাগফিরাতে কুরআন পড়ে মজুরি নেয়া ইত্যাদি কাজ যা বর্তমানে 
মানুষ করছে করা বিদ'আত তা মানুষের স্বল্প ইলম, অজ্ঞতা বিস্তার, 
অন্যায় কাজ থেকে বিরত না থাকা ও মানুষকে দ্বীনের সঠিক জ্ঞান 
না জানানোর কারণে হয়ে থাকে। আমরা সকলেই আল্লাহর জন্য, 
আর তাঁর সমীপেই প্রত্যাবর্তন করব। 

এখানে আরো একটি বিষয় সব সাধারণ ও নেতা-নেত্রী মুসলিমকে 
সতর্ক করা দরকার যে, আল্লাহ কুরআন নাযিল করেছেন আমল ও 
এর দ্বারা বিচারকার্য পরিচালনা করার জন্য। এটা আমাদের 
শরীয়তের মূল বিধান, হুকুম ও আমলের ক্ষেত্রে এটাই আমাদের 
উৎস। 

আল্লাহ আমাকে যতটুকু লিখার তাওফিক দিয়েছেন ততটুকু এখানে 
লিখেছি। তাছাড়া আল্লাহর কালামের মর্যাদা মহান, কোনো শব্দে তা 
বর্ণনা করা সম্ভব নয়, হক আদায় করা সম্ভবপর নয়। এখানে আমি 
শুধু কিছু সতর্কতা ও উপদেশ আলোচনা করেছি যা আমার ও 
অন্যান্য মুসলিম ভাইদের উপকারে আসে। সর্বময় ক্ষমতার অধিকারী 


68 


আল্লাহ তা'আলার দয়া ও অনুগ্রহ কামনা করছি তিনি যেন 
আমাদেরকে তাঁর দ্বীন বুঝার তাওফিক দান করেন, কুরআনের 
বসন্ত, হৃদয়ের আলো ও দুশ্চিন্তা ও দুর্ভাবনা দূরকারী বানিয়ে দেন। 
হে আল্লাহ, আমরা যা ভুলে যাই তা স্মরণ করিয়ে দিন, যা জানি না 
তা শিখিয়ে দিন, কুরআনের তিলাওয়াত দিবানিশি করার তাওফিক 
দান করুন, যেভাবে আপনি আমাদের উপর খুশী হোন। আমাদেরকে 
তাদের অন্তর্ভুক্ত করুন যারা কুরআন অনুযায়ী আমল করে, এর 
মুতাশাবিহ আয়াতগুলোর উপর ঈমান আনে। 

হে আল্লাহ, আপনি কুরআনকে আমাদের জন্য দলিলস্বরূপ করুন, 
আমাদের বিরুদ্ধে নয়, তা আমাদের জন্য সাক্ষ্য ও দলিল করুন, 
চিরস্থায়ী জান্নাতের দিকে চালক বানান। হে আল্লাহ আপনি এর দ্বারা 
আমাদের মর্যাদা বৃদ্ধি করুন, আমাদের গুনাহ খাতা ও ভুল ত্রুটি 
ক্ষমা করুন এবং আপনার দরবারে একে আমাদের জন্য 
সুপারিশকারী বানান। 

আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর 
পরিবারবর্গ, সাহাবায়ে কিরাম এবং কিয়ামত পর্যন্ত যারা তাঁর যথাযথ 
অনুসরণ করবে তাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে সালাত 
ও সালাম বর্ষিত হউক। 


69 


